প্রবেশক 


বঙ্গীয় পাঠকগণের নিকট শতপথব্রাক্ষণের দ্বিতীয় খণ্ড উপহৃত হইল। 
এই খণ্ডে মূল ব্রাহ্মণের দ্বিতীয় কাণ্ডের অনুবাদ রহিয়াছে । এই কাণ্ডের 
নাম একপার্দিকা। কিজন্ত ইহার এই নাম হইয়াছে, তাহা অন্ুবাদকের 
নিকট এখনো অপরিজ্ঞাত। এই কাণ্ডে মোট ৬ অধ্যায়, বা ৫ প্রপাঠক, 
২৪ ব্রাঙ্গগ ও ৪৪৯ কণ্ডিকা আছে। অগ্নযাধান, পুনরাধেয় বা পুনরাধান, 
অগ্নিহোর, পিগুপিতৃযজ্ঞ, আগ্রয়ণেটি, দাক্ষায়ণেষ্টি ও চাতুর্মান্তসমূহ-_ অর্থাৎ 
বৈশ্বদেব, বরুণপ্রধাস, সাকমেধ ও গুনাপীধ্য এই কাণ্ডে রধিত হইয়াছে। 
অরণিসংঘর্ষণে কিরূপে অগিষ্টরৎপাদন করা হয়, তাহা সু্প্টূপে বুঝাইবার 
জন্ত এই খণ্ডে একটি অগ্নিমস্থমের চিত্র. প্রদান করিয়া তৎসংক্ান্ত বিশেষ 
বিবরণ সংগ্রহ করা হইয়াছে। অনিখোতের বেদি ও যক্জিয় পাত্রসমূহের এক- 
একটি সবিবরণ চিত্র প্রকাশ করিবার ইচ্ছা ছিল, কিন্তু নানাকারণে এই খণ্ডে 
আহা ঘটিয়া উঠিল ন!। শ্রীভগবানের-ক্সানুগরহ হইলে পরবর্তী খণ্ডে তাহা 
সংযুক্ত করিবার চেষ্টা করিব। বহুবিধ অন্ুবিধায় এই খও প্রকাশিত করিতে 
কিঞিঃৎ বিলম্ব হইয়া! গিয়াছে, পাঠকগণ অন্নগ্রহপুর্বক ক্ষম! করিবেন। 


১১ই পৌষ, ১৩১৮। 


শান্তিনিকেতন, বোলপুর, শ্রীবিধুশেখর. ভট্টাচার্য্য” 


বিষয় 

অগ্যাধান "” 
সম্ভার 
অনুকূল নক্ষত্র 
অন্থকুল খতু 
ডপবসথ 
অগ্নিরমস্থন ও স্থাপন 
হবিঃসমূহ 


“মরাধেয় ( অগ্নির পুনঃস্থাপন ) 


"গ্লহোত্র 
অগ্নযপস্থনি 
'সগুপিতৃযজ্ঞ 
'াগ্রয়ণেস্টি 
“ক্ষায়ণযাগ "" 
£'তুর্মীস্ত পর্ববসমূহ 
বৈশ্বদেব *** 
বরুণপ্রঘাস 
সাকমেধ 
মহাহবি 
মহাপিতৃযজ্ঞ *** 
্রান্বকহবিঃ 
শুনাসীর্য্য 


গরিশি্উ 
অগ্নিমস্থনযন্্ 
ছুচীপত্রসমূহ "** 
সংচ্যাজন ও সংশোধন 


পিঠ গে &ঠ 
2 8৬৬৬ খু 


৩০ 

৪২ 

৫৭ 

৭৭ 
১০৬ 
১১৭ 
১২৩ 
১৩৫ 
১৩৫ 
১৪৪ 
১৬৭ 
১৭৬ 
১৭৬ 
২০১ 


২২০ 
২২১ 
২২৭ 
২৩৪৯ 


ঙ 


শতপথ ব্রা্মণ 


০৯%০- 


দ্বিতীয় কাণ্ড 





প্রথম প্রপাঠক 


প্রথম ব্রাহ্মণ 


[ অগ্নিকুণ্ডের সংক্কারের জন্য সম্ভার বা উপকরণ আবশ্যক হয়, সম্ভার-শব্দের বুাৎপত্তি, গ্রয়োজন- 
বর্দন ;_২ অধবর্যাকর্তৃক গার্থপ তা অগ্রির কৃণ্ডে রেখাত্রয়'অস্কন ও তাহার প্রয়োঞ্জন ;--৩৪ জলের 
বারা রেখাব্রয়ের অভাক্ষণ, (সম্ভার পাঁচটি--জল, হিরপ্য। উধ ঝ| ক্ষারমৃত্তিক| ব| লোপাষাটি। 
আধুকরীয ব| ইন্দুরে মাটি, ও শকরা বা কাকর। এই সম্ভারসংগ্রহের প্রয়োজন কি তাহারই 
ক্রমান্বয়ে উল্লেখ ), জল সংগ্রহ করিবার উদ্দেগ্ত ও প্রয়োজন বর্ণন ;--৫ হিরণাসংগ্রহ। হিরপোর 
উৎপত্ভি-বিবরণ। হিরণ্যপাত্রের দ্বারা (পদাদি) ন! ধোয়ার ব্যবহায়। হিরণযসংগ্রহের উদ্দেশ্য ও 
প্রয়োজন ১--৬ উষ ব| ক্ষারমৃত্তিকার সংগ্রহ, তাহার প্রয়োজন, উর স্থানসমূহ পশুগণের প্রিয়; 
--৭ আখুকরীষ-সংগ্রহ, তাহার প্রয়োজন, ইন্দুরসমূহ্রে মাটীতে প্রবেশ করিবার কারণ 7--৮-১১ 
দেবাহর-আধ্যায়কা দ্বারা তাহার প্রয়ে।জন-বর্ণন ;--১২ খতুর পঞ্চ সংখা! উল্লেখে পঞ্চ সম্ভার 
সংগ্রছথের সমর্থন $---১৩ বিরুদ্ধ মতের খণ্ডন ---১৪ কেহ কেছু বলেন যে, সম্ভ।রসংগ্রহের প্রয়োজন 
নই, এই মতের খণ্ডন । ]১ 





১। দ্বিতীয় কাণ্ডের প্রথম প্রপাঠকের প্রথম ব্রাঙ্দণ হইতে দ্বিতীয় প্রপাঠকের প্রথম কাও 
পর্যান্ত অগ্রাধান (বা অগ্নাধেয়) প্রতিগাদিত হইতেছে । পূর্ব্বোভ। দর্শপূর্ণসাস 1ও 
অন্যান্য অগ্রিহোত্র প্রভৃতি যত কর্ন আছে, তৎসমুধয়ই গারৃপত্য। আহবনীয় ও দক্ষিণ এই অত্র 
দ্বার! সম্পাদিত হইয়৷ থাকে । এই অগ্নিত্রয়ের বিধিপুর্বক আবান বা স্থাপনের নাম অগ্র্যা ধান, বা 
অগ্মাথেয়। কি প্রকারে কোন সময়ে ইহ। করিতে হয় তাহাই সবিষ্তর জ্রদশঃ এখানে বিহিত / 
হইতেছে। 


২ শতপথ ব্রাঙ্গণ | ১ প্র. ১ ত্রা 





দরপরিগ্রহ বা দায়সংবিভাগের পর অঙবাস্তায় (অধব। শাখাস্তরমতে পূর্ণিমায় ) অগ্নাধান 
বিধেয়। এতৎ সম্বন্ধে বিশেষ বিশেষ নক্ষত্রের [ধান পরবস্তা ব্রাঙ্মাণে উক্ত হইবে । বিশেষ বিশেষ 
খতুরও বিধান আছে, তাহাও উক্ত হইবে। যে দিন যাহার শ্রদ্ধ! উপস্থিত হইবে, সে দেই দিনেই 
আধান করিতে পারে, ইহার পক্ষে অপর কাল-নিয়ম নাই, একপ ব্যবস্থাও আছে। 
দর্শ ও পূর্ণমাসের স্তায় অগ্রাধনেও ছুই দিন আ'বগ্তক হয়; ইহার পুর্ব দিনে ব্রত গ্রহণ 
করিয়! পর দিনে প্রধান কয করিতে হয়। 
অগ্রযাধানের জন্ঞ যজমান প্রথমে দেহশুদ্ধির নিমিত্ত কৃতপ্রায়শ্চিত্ত হইয়।! আভুদয়িক 
শ্রান্তের অনুষ্ঠান করিবেন, এবং তাহার পর ব্রহ্ম হোতা, অববর্ষ,, ও শান্ীপরঃ এই চারি জন 
খত্বিককে বরণ করিয়। তাহাদের সহিত দুইটি পরিম।ণমত অগ্রিশলা নির্মাণ করিবেন । 
প্রথমে গাহ্‌পত্য ও তাহার পর আহবনীয় অগ্নি আগার করিতে হয়। গার্পত্য অগ্নির আগর 
প্রা ব৷ উদগ্ংশ হইবে, এবং পুর্বব ও দক্ষিণে দ্বার থাকিবে; আহবনীয় অগ্নির আগার প্র।গংশ 
হইবে, এবং পুর্ব ও পশ্চি্ন দিকে দ্বার ধাকিবে। গাহপতা অগ্নির আগ|রে পার্পত্য ও দক্ষিণ বা 
অন্থাহার্য।পচন, এই উভয় অগ্নির কুণ্ড (খর, ব| ধিষ) থাকে, এব" গাহবনীয় অগ্নির আগ।রে আহইবনায় 
অগ্নির কৃ ও বেদি থাকে । এই সকল অন স্থান ঠিক করিবাণ জন্য অধ্বণযা পশ্চিম হইতে পুর্ব 
দিকে একটি রেখ। অঙ্কিত করিয়। তাহাতে আট প|, এগার পা, ব1 বার পা তাতে, অথব। নিজে মনে 
উপযুক্ত মত ব্যবধান ঠিক করিয়! (১, ৬. ১, ২২২৫) একটু চিহ্ত *গরিয়। দিবেন, এবং সেই 
স্থানে পশ্চিম দিকে গাহ্পত্যের স্থান করিয়! তাহার পূর্বদিকে উল্লিখিত বাবধ।নে আহবনীয়ে৭ স্থান 
করিতে হইবে, এবং বেদি ও দক্ষিণাগ্রির মধো দক্ষিণ দিকে দক্ষিণাগ্রির স্থান করিতে হইবে । গাহ- 
পতোর স্থান বর্ত,লাকার, আহবনীয়ের স্থান চতুরশ্রাকার ও দক্ষিণ|গ্রির স্থান অর্দচন্দ্রীকার হইবে । 
এই স্থান গুলির প্রত্যেকের ক্ষেত্রফল এক অরত্তি-প্রমাণ করিয়। হইবে । 
অনস্তর যজমান পূর্ণমাসের হ্যায় কেশ ও শ্মশ্রুর মুন ও নখচ্ছেদন করাইবেন, এবং যঞ্জমান- 
পত্ঠীও নথচ্ছে্দন করাইবেন। পরে উভয়েই স্নান করিয়। নৃতন ক্ষন বস্ত্র পরিধান করিবেন । 
অগ্নাধান সম্পূর্ণ হইলে| এই বন্দ অধ্বধযকে দিতে হয়। ইহার পর অধবর্ধ/া গরহত্য অগ্রির 
কুণ্ডে সাধারণ অগ্নি স্থাপন করেন। অন্রিস্থাপন করিতে হইলে ছুই উপায়ে অগ্নি সংগ্রহ করিতে হয়, 
অরণি ব! কাষ্ঠ মস্থন (ঘর্ষণ ) করিয়া, অথনী স্থনাস্তর হইতে আনয়ন করিয়া । অরণি হইতে অগ্নি 
বাহির করিয়। লইলে এই সমস্ত দ্রবোর দরকার হয়, যথ।--অ ধরা র পি, উত্তরারণি,প্রমন্থ, 
ও বিলী, চাত্র, ও নে ত্র। ইহার মধো প্রথম পাঁচটি অগ্রিষস্থনের বিশেষ-বিশেষ কাষ্ঠ ও যষ্টটি 
একখানি রজ্ু (ইহার্দের বিশেষ লক্ষণ ও চিত্র স্থানান্তরে প্রদত্ত হইবে, দ্রষ্টবা--কা, শো, ৪. ৭, 
যজ্িকদেবপদ্ধতি ; পা. গু... ১১২, ৫, হরিহরভাষা ; তদ্ধত ধজ্ঞপার্বকারিকা, ইত্যাদি; বাহুলা- 
ভয়ে এখানে বিবৃত করা হইল ন।)। অরনিদ্বয় শমীবৃক্ষের মধা হইতে ডৎপন্ন ( “শমীগর্ভ”, আগ 
১ আঁ, ৫. ১. ২. রত্্রভাষা ; কা, শব, ৪. ৭. ২ বৃত্তি ) অথবা শমীবৃক্ষের সহিত সংসক্তমূল (“সংসক্ত- 
মূলে হঃ শরমা। স শমীগর্ভ উচ্যতে"__ধঞ্জপার্থকারিক্তা ) অশ্থথ বৃক্ষের পর্ববমুখ, উত্তরমুখ বা উদ্বমুখ 


১ অ. ১ ব্রা.) দ্বিতীয় কা ৩ 


পপ এপার, 


শাখার হইবে। শঙীগর্ভ অশ্বখ ন| হইলে সাধারণ অশ্বখেরই শাখার হইতে পারে । আর যদি স্থানান্তর 
হইতে অগ্নি আহরণ করিতে হয় তাহা হইলে বৈশ্গৃহ, ক ন্দু গৃহ (ষে স্থানে নিয়ত ধান, তওজ 
প্রভৃতি ভাজ। হয়, “অন্বদীষ, ভরা)” বা প।কশ[ল! (“মহানস”, যে স্থানে অনবরত বহু অল্নের পাক হয়) 
হইতে অগ্নিসংগ্রহ করিতে পার! যায় । অগ্নি এইরূপে সংগৃহীত হইলে অধবর্যয পঞ্চবধ ভূষিসংস্কার 
করিবেন? পঞ্চবিধ ভূঙগিসংস্কার যখা--প রি স মু হন, দর্ভত্রয়ের দ্বারা ভূমির ধুলিসমূহের অপসারণ? উ প 
লে পন, গোষয়াদি দ্বার ভূমির লেপন ; উ ল্লে খ ন, ক্ষ দ্বারা ভূমিতে রেখাক্্য়ের অঙ্কন ;উ দ্ধরণ, 
অঙ্ুষ্ঠঅনামিক! দ্বার| অন্কিত রেখা হইতে ধূলির নিক্ষেপ; ও অভুাক্ষণ, পাত্রস্থিত জলের দ্বার! এ 
ভূমির সেচন। অনস্তর তিনি গাহ্ৃপত্য অগ্নির কুণ্ডে সেই অগ্নিকে স্থাপন করিবেন। যজমান সেই দিন 
দিবাভাগে তে।জন করিবেন, রাত্রিতে ইচ্ছ। হইসে করিত গাবেন। তিন সন্ধার সময় আহবনীয় 
অগ্নির পুর্বর্ধদিকে উপবিষ্ট হইয়৷ দেবগণ ও গিতৃগণকে মন্ববিশেষেন উল্লেখে আহ্বান করেন, এবং পর্বী 
সেই সয়ে ভাহার নিকটেই উপবেশন করিয়! থাকেন । অনস্তর তিনি অগ্রাগ।রছ্ছয়ের মধো আহবনীয়- 
আইগারের পুর্ব দ্বার দিয়। তাহাতে প্রবেশ করেন, এবং পত্ধ। দক্ষিণ দ্বার দিয়া গার্থপত্য-আগারে প্রাবেশ 
কবেন। এবং তাহারা উভয়েই এ স্থাপিত অগ্নির পশ্চাতে পূর্বমুখে উপবিষ্ট হন ; ইহাদের মধ্যে পত্ধী 
দক্ষিণ দ্রকে এবং যজমান উত্তগ দিকে থাকেন । অনন্ত পর দিন যে ছুইখানি অরণিগ দ্বার অগ্নি মন্থন 
করিতে হইবে অধবর্ষয সেই অরণিদ্বয়কে বসত্াচ্ছা্দিত করিয়া যজঙানকে অর্পণ করেন, এবং পত্ধী 
তাহার হস্ত হইতে অধরারণিখানি গ্রহণ করিয়া নিজের অঙ্দেশে স্থাপন করেন, যজমানও 
উত্তরারণধানিক্ষে নিঙজেব অন্কে স্থপন করেন। এবং তাহারা উভয়েই এ অরণিঘ্বয়কে চন্দন, 
কুন্বম, ও কুনুষাদির দ্বারা পুজী করেন । অনস্তর খ'্তবগ্গণ তিলকাদি প্রদানে মাঙ্গলয ও আশীর্বাদ 
অনুষ্ঠান করিলে ই অরণিদ্বয়কে যলমাঁন ও তাহার পত্বী কোন পীঠের উপর রাখিয়া দেন। তাহার 
গর গাহপত্য-আগ।রে সমস্ত রাত্রির জন্য যজম্ানকে স্বকীয় বা পরকীয় একটি ছাগল বাধিয়। রাখিতে 
হয়। অথব| ইহ। না বীধিলেও হ্য়। বদ্ধ ছাগলটি যদি যজমানের নিজের হয়, তবে তিনি প্রাতঃ 
কালে কর্ম সম্পূর্ণ হইলে তাহা আগ্রীত্বকে প্রদান করিবেন। 
অনপ্তর হুর্ধ্য অন্তমিত হইবার পর অববর্ষা রন্তর/গরঞ্জিত বুষচর্দের উপর চারিটি তওলপাত্র 
স্থাপন করেন, ও ইহার প্রতোকটিতে তিন প্রস্থতি-পরিমাণ (যাহাতে এক জনের পুর্ণ আহার 
হইতে পারে) তওল নিক্ষেপ করেন । ইহার পর এ দন্ত তওুলকে একটি স্থালীতে ঢালিয়। ও দুইবার 
তাহা ক্ষালন করিয়। পুর্বেবোক্ত স্থালীতে অগ্রিতে চাপাইয়। পাক করেন। এই পরু অন্নের নাঁয 
চাতু রপ্ত ও দন, অর্থাৎ যে অন্নকে চাঁরিজনে ভোজন করিতে পারেন । ব্রহ্মা-প্রতৃতি চারিজন 
ধাত্বক্‌ ইহা ভক্ষণ করেন বলিয়। এই ওদনকে ব্রন্ষৌ দন নামেই সাধারণত অভিহিত কর! হয়। 
অন্ন পক হইলে তাহা নামাইয়। তাহার মধ্যে একটি গর্ভ করিতে হয়, এবং সেই গর্ভে ঘুত ঢালিয়া 
& ঘুতের বারা প্রাদেশপ্রম/ণ তিন খনি অশ্বথ কা্টের সঙ্গিং লিপ্ত করিয়া লইতে হয়, এবং তিনি 
তাহ! হস্তে করিয়। ক্রমশ মন্ত্রবিশেষ পাঠপুর্ববক স্থাপিত অগ্নিতে নিক্ষেপ করেন । অনস্তর যজমান , 
রহ্গাংপ্রভৃতি চারিজন খত্িকের যথাক্রমে পাদ প্রঙ্গালন করিয়া দেন, এবং তাহাদিগকে উপবে 





& শতপথ ব্রাহ্মিণ [১ প্র. ১ত্রা. 


১। তিনি এই-এই (বিভিন্ন-বিভিন্ন দ্রবা বা স্থান) হইতে স স্তর ৭(সংগ্রহ) 
করেন বলিয়! সম্ভারসমূহের নাম সম্ভার হইয়াছে; যেখানে যেখানে অগ্নির 
(কোন তেজ) নিলীন থাকে, তিনি তাহ! তাহা হইতেই সংগ্রহ করেন। তিনি 
একটিকে (হিরণ্যকে) সংগ্রহ করিয়া যশের দ্বারা, একটিকে (ক্ষারমৃত্তিকা) সংগ্রহ 
করিয়া পণডসমূহের দ্বারা, এবং একটিকে ( জলকে ) সংগ্রহ করিয়া মিথুনের দ্বারা 
ইহাকে ( অগ্নিকে ) সমুদ্ধ করেন ।২ 


করাইয়া ও গন্ধমালা।দির দ্বার! অর্চনা করিয়া এ অন্ন ভোজন করিতে অনুরোধ করেন, এবং ঠাহারাও 
তাহা ভোজন করেন। 

(চাতুপ্রাশ্য ওদ্রন সম্বন্ধে বিধানান্তরও আছে। এই মতে আধান-দিবসের পুর্বে এক 
বৎসর যাবৎ প্রতিদিন পুর্ব্বোক্ত পীতিতে এ অন্ন পাক করিয়া পূর্বববৎ অগ্নিতে সামৎ প্রক্ষেপ করিতে 
হয়। "বৎসর পূর্ণ হইলে সমস্ত বৎসর ধরিয়া সমিৎ প্রক্ষেপ দ্বারা সংস্কৃত এ অগ্রি হইতেই 
আহবনীয়াদি অগ্রিত্রয় আহত হইয়। থাকে । বিন! অরণিতে আগ্ন আধান করিতে হইলেই এই 
বিধান মান! হয় )। 

যজমান ও তীহার পত্বী সেই রাব্রিতে জাগরণ করিবেন এবং স্বাপিত অগ্রিকে কাঠখও অথবা 
গোষয়-পিও (খুঁটে) দ্বারা জ্বগস্ত রাখিবেন। তাহার! পরিহিত বসনযুগল রাত্রিতে প্রক্ষালন 
করিয়। শুখাইবার জন্য প্রসারণ করিয়া দিবেন, এবং প্রতুাষ সময়ে স্নান করিয়া পুনবর্ধার তাহা 
পুরিবেন। পরে রাত্রি প্রভাত হইলে অরুণোদয়কালে অধবর্ধা সান করিয়া সেই স্থাপিত অগ্নিকে 
শুধত্রে উপশান্ত করিবেন, অথব! যদি এই অগ্নিকেই দক্ষিণ, বা অন্থাহাধা পচন-রূপেস্থাপন 
করিতে ইচ্ছ। করেন, তবে তাহাকে সেই স্থান হইতে উঠাইয়। লইয়৷ দক্ষিণ দিকে কোন এক হষ্তপ্ত 
স্থানে রাখিয়া দিবেন। অনন্তর অধবর্যযর আদেশানুসারে যজমান পুর্ণাহুতিহোষপর্য্ত্ত বাক্সংযম করিয়া 
থ|কেন, এবং অধবর্ষয বক্ষ্যমাণ প্রথম ব্রান্গণে বর্ণিত ক্রমের অনুসরণ করিয়| কার্ষেয প্রবৃত্ত হন। 

২। অগ্নির থর বা কুণ্কে কায্যোপধেগী করিবার এগ এই প্রণালী অবলম্বিত হয়--গাহপতা 
অগ্নির কুণ্ে পূর্ববদিন যে অগ্নি স্থাপন কর! হইয়াছিল, পরদিন অধবর্যয তাহা উপশান্ত বা স্থানান্তরে 
রক্ষিত করিয়া রাখেন, ইহা উক্ত হইয়াছে ( ১ম টাক! ওর্থ পৃ-)। অধবর্ষ এ অশ্নিকুণডে পঞ্চবিধ ভূমি. 
সংস্কার করিয়া প্রথমে তিনটি রেখা অস্বিত করেন, এবং তাহা জল দ্বারা অক্ষণ করিয়া ই কুণ্ডের 
যধ্যে এক খও স্বর্ণ ৫হিরণাশকল') ফেলিয়া তদুপরি ক্ষারমৃত্তিক (লোণাম(টি, “উ*) ও ইন্দুরের মাটি 
(ধআথুংকর') ফেলেন। এবং এ ইন্দুরের মাটির দ্বারা কুওটিকে বৃত্তাকার করেন, ইহার ক্ষেত্রফল এক 
অরস্থিপ্রমাণ হইবে । কু বৃত্ত/কার হইলে তাহার চারিদিকে ৫০ পঞ্চাশ খানি কাকর (শর্করা) দিতে 
হয়। এই স্থলে আহবনীয় ও গ্াহৃপত্যের কুণ্ডের মধ্যদেশ সংস্তে করিতে হয়। এই পাঁচটি জ্রবা অর্থাৎ 
জল, হিরণ্য, ক্ষারমৃত্তিকা, ইন্দুরমৃত্তিকা, ও শর! সম্ভার নামে উক্ত হয়। এস্ানে এই সম্ভার- 
 শষোরই ঝুৎপত্তি প্রদর্শিত হইতেছে, ও তাহাদের প্রয়োজন বর্দিত হইতেছে। “স স্তর (সংগ্রহ) 


১ অ. ১ ব্রা.) দ্বিতীয় কা ৫ 


২। অনস্তর তিনি (অধবর্ধ,য, গার্হপত্য অগ্নির কুণ্ড ক্ফ্য দ্বারা তিনটি) রেখা 
অঙ্কিত করেন। এই পৃথিবীর উপর যে দাড়ান যায়, বা নিীবন ফেল! যায়, 
তাহাই তিনি ইহা দ্বারা বিনষ্ট করেন; এবং তাহার পর যজ্তার পৃথিবীতেই 
(অগ্নিকে) আধান করেন; তিনি সেই জন্তই রেখা অস্কিত করিয়া থাকেন । 

৩। অনস্তর তিনি (সেই রেখাত্রয়কে) জলের দ্বার! অভুাক্ষণ করেন » তিনি 
যে জলের দ্বারা অভ্যুক্ষণ করেন, তাহাই জল সংগ্রহ (করিবার উদ্দেশ্ত )। তিনি 
যে জল সংগ্রহ করেন তাহার (অপর) কারণ এই যে, জল অন্ন ; জল অন্নই, এবং 
সেই জন্ত যখন এই লোকে জল আগমন করে, তখন ভোজনীয় অন্ন জাত 
হইয়া থাকে । অতএব তিনি ইহা দ্বার ইহাকে (অগ্নিকে ) ভোজনীয় অন্নের 
ত্বারাই সমৃদ্ধ করিয়া থাকেন। 

৪। জল (আপ” স্ত্রীৎ) স্ত্রী, এবং অগ্নি যুব) অতএব তিনি ইহাতে উৎ- 
পাদক মিথুনের দ্বারাই ইহাকে সমৃদ্ধ করিয়! থাকেন। এই সমস্ত (বিশ্ব) জলের 
দ্বারা ব্যাপ্ত (আগ্+), এবং তিনি ইহাকে জলের দ্বারাই প্রাপ্ত হইয়া ( “আপ্ত?”) 
আধান করেন, ও এবং সেই জন্য জলকে সংগৃহীত করেন। 

৫| অনন্তর তিনি হিরণ্য সংগ্রহ করেন। অগ্ধি জলের ('আপ্ঃ, স্ত্রীং) সম্বন্ধে 
চিন্তা করিয়াছিলেন যে, “আমি ইহার দ্বার মিখুনবান্‌ হইব |, তিনি তাহার 
সহিত সঙ্গত হইয়াছিলেন, ও তাহাতে রেত সেচন করিয়াছিলেন এবং তাহাতে 
হিরণ্য (উৎপন্ন) হইয়াছিল। সেই জনাই ইহ! (হিরণ্য) অগ্নিসঙ্কাশ) কারণ, ইহা 
অগ্নির রেত; এবং সেইজন্যই (লোকের! হিরপ্যকে) জলের মধ্যে পাইয়! থাকে, 
কেননা, তিনি জলের মধ্যেই ( রেত) সেবন করিয়াছিলেন । সেইজন্য ইহা দ্বারা 
(কেহ কিছু) ধৌত করে না, এবং কোন (কাধ্যও) করে না 18 (হিরণ্য) যশংম্বরূপ, 
করেন”; কাহাকে সংগ্রহ করেন? সায়শ এস্থ।নে বলেন-_-হিরণ্য প্রভৃতি তত্তৎ দ্রব্যসমূহ হইতে ত।হা- 
দেরই একদেশ সংগ্রহ কর! হয়, এবং সেই জন্যই যাহা সম্ভরণ বা সংগ্রহ করা যায়, তাহার নাম 


সস্ভার। অনুবাদ লায়ণানুসারে । 

৩। দ্রষ্টব্য--১, ১, ১. ১৪। এস্থানে জলবাঁচী “অপ ("আপ$” ) শব্দের ও প্রাপ্তার্থক /অপ, 
ধাতুর সাদৃশ্য দেখিয়া এইরূপ উক্ত হইয়াছে। 

৪। হিরণ্য ঝ| স্বর্ণের উৎপত্তি-বিবরণ পুরাণসযূহেও বর্ণিত হইয়াছে । দ্ষ্টব্য-ব্রহ্মবৈবর্ত 
পুরাণ, শ্রীকৃষ্ণ জন্ম থও্ড, ১৩১. ৩৬৩৭ | পুর! নিজা শ্রমাস্থানাং সপ্তযাঁণাং জিতাত্মনাম্‌। পত্রীধি- 
লোকা লাবগ্যলক্্রীসম্পন্নযৌবনাঃ ॥ কনর্পদর্পবিধ্বস্তচেতসো৷ জাতবেদনঃ। পতিত তদধরাপৃষ্ঠে 


৬ শতপথ ব্রাঙ্গণ | ১ প্র. ১ ব্রা, 


কেননা, তাহা দেবতার রেত; তিনি ইহাতে যশেরই দ্বারা ইহাকে ( অগ্নিকে 
সমুদ্ধ করেন, এবং সমগ্র অগ্নিকে রেতোযুদ্ধ্ঈট করেন ।* তিনি সেই জন্য হিরণ্য 
সংগ্রহ করিয়া থাকেন । 

৬। অনন্তর তিনি ক্ষারমৃত্তিকাঁসমূহ ( লোণামাটী, উষ') সংগ্রহ 
করেন। এ দে এই পৃথিবীকে এই (ক্ষারমৃত্তিকারূপ ) পশুগুলিকে 
প্রদান করিয়াছিলেন; সেই জন্য ( লোকের!) উর স্থানকে পশুহিতকর 
বলিয়া থাকে । ইহার! ( ক্ষারমৃত্তিকাপমূহ ) সাক্ষাৎ পণ্ডই; সেইজনা তিনি 
ইহাতে পশুসমূহের দ্বারাই ইহাকে ( অগ্রিকে ) সমৃদ্ধ করেন ।* তাহারা ( ক্ষার- 
মৃত্তিকারূপ পশুসমূহ ) এ (ছ্যলোক) স্থান হইতে আগমন করিয়া এই পৃথিবীতে 
প্রতিষ্ঠিত হইয়াছে ; এই জন্য (তাহারা ) ইহাকে এই দে ও পৃথিবীর রস 
বলিয়া মনে করিয়া! থাকেন । অতএব তিনি ইহাতে এই ছুই-এর রসের দ্বারাই 
ইহাকে (অগ্নিকে ) সমৃদ্ধ করিয়া থাকেন। তিনি সেইজন্যই ক্ষারমুন্তিকাসমূহ 

গ্রহ করেন। 

৭। অনন্তর তিনি আখুকরীষ ( ইছুরের মাটা ) সংগ্রহ করেন। ইছুরেরা 
এই পৃথিবীর রসকে জানে, এবং সেইজন্য তাহারা এই পৃথিবীর অধোধঃ প্রদেশে 
বিবর করিয়া স্থুলতম হয়, কেননা, তাহার! এই পৃথিবীর রসকে জানে । যে স্থানে 
তাহারা এই পৃথিবীর রসকে জানিতে পারে, সেইখানেই উৎক্ষিপ্ত করে। অতএব 
তিনি ইহাতে এই পৃথিবীর রসের দ্বারাই ইহাকে (অগ্নিকে ) সমুদ্ধ করেন। 
তিনি সেই জন্যই আখুকরীষ সংগ্রহ করেন । যে ব্যক্তি প্রা গ্রাপ্ত হয়, (লোকেরা) 
তাহাকে পুরী ষ্য বলিয়া থাঁকে, এবং পুরী ষ ও ক রী ষ সমান, অতএব তাহা 
ইহারই (অগ্রিরই শ্রী) প্রাপ্তির জন্য।' তিনি সেই জন্য আখুকরীষ সংগ্রহ 
করিয়া থাকেন । 
রেতস্ত হেমতামগাৎ।”-_গরুড়পুরাণ, শ্কল্প্রম, নুবর্শক | এই জন্য অগ্নির অপর নাম হি র ণ্য- 
রে তাঃ। ভ্রঃ-বাষনপুরাণ, ৫৪ অধ্যায় ; মহ।ভ।রত, আমুশ।সনিক পর্ব, ৮৪-৮৫ অধ্যায় ; 'পঅগ্নির্ৰৈ 
সকল! দেবা; সবর্ণস্ত তদায্মকং। তন্মাৎ সুবর্ণ, দদত। দত্তাঃ স্থাঃ সর্বদেবতাঃ |” তন্মৎ তৎ পদাদো 

ন ধার্ধ্যমূ* ইতি শুদ্ধিতত্বে রঘুনন্দন | 

৫। ১ম কণ্ডিকা ডরব্য। 

ক ১মকওিকা দষ্টবা। 

১.৭ স্য়ণ বলেন-স্জরীপরাপ্ত ব্যক্তি বন পুরী ব্য বলিয়া উক্ত হন, তখন যুঝা! যায় যে শ্রীপ্রাপ্ডির 


১ অ.ট ব্রা] দ্বিতীয় কাণ্ড ৭ 


৮। অনন্তর তিনি শর্করাসমূ (কীকর) সংগ্রহ করেন। দেবগণ ও. 
অস্থুরগণ উভয়েই প্রজাপতির অপত্য ; তাঁহারা উভয়েই স্পর্ধা করিয়! ছিলেন ।: 
তখন এই পৃথিবী শপদ্মপত্রের ন্যায়” চঞ্চল হইয়া উঠিয়াছিল, এবং এভাদৃশ 
ইহাকে বাু ( যেন) সঞ্চালিত করিয়াছিল ; ইহা! (পৃথিবী, একবার) দেবগণের 
নিকটে গমন করিয়াছিল, এবং (একবার) অস্গুরগণের নিকটে গমন করিয়া- 
ছিল। ইহা যখন দেবগণের নিকট গমন করিয়াছিল-_- 

৯। তখন তাঁহার বলিয়াছিলেন--“অহে। ! আমর! এই ( পৃথিবীরূপ ) 
প্রতিষ্ঠাকে দৃঢ় তর করিব ! এবং ঞ্রুব ও অশিখিল ইহাতে আমর! অগ্নিকে স্থাপিত 
করিব ও তাহাতেই শক্রগণকে ইহার ভাগরহিত করিব !, 

১০। তদন্ুসারে, লোকে যেমন (আর্দ্র) চন্মকে (বিস্তৃত করিয়া চারি 
দিকে ) শঙ্কু ( গৌজ ) দ্বারা বিদ্ধ করে, তাহারাও এইরূপ শর্করাসমূহের স্বারা 
( পৃথিবীরূপ ) এই প্রতিষ্ঠীকে চারিদিকে দৃঢ় করিয়াছিলেন । (তাহাতেই ) 
এই প্রতিষ্ঠা রব ও অশিখিল হইয়াছিল, এবং সেই ঞুব ও অশিখিল প্রতিষ্ঠাতে 
তাহারা অগ্রিদ্ধয়কে স্থাপিত করিয়াছিলেন, ও তাহ দ্বারাই শত্রগণকে ইহাতে 
ভাগরহিত করিয়াছিলেন ।* 

১১। তিনি দেই গ্রাকারেই ইহ দ্বার এই প্রতিষ্ঠাকে শর্কর।সমূহের দ্বারা 
চারিদিকে দুঢ় করেন, এবং দৃঢ় ও অশিখিল ইহাতে অশিদ্বয়কে স্থাপন করেন, 


হেতু পুরী য(ধুলা-মাটী); এবং পুরীষ ও ক রীষ অভিন্নার্থক বলিয়া বলিতে হইবে যে, করীষ 
শ্রী-প্রাপ্তির হেতু ; অতএব করীষসংগ্রহের দ্বার অগ্নি প্রাপ্ত হয়। 

৮। দপুক্ষর পর্ণ: । 

৯ তুলঃ--তৈ. ব্রা. ১. ১. ৩,৫। তৈতিরীয় সংহিতা অনুসারে সম্ভ।র চতুর্দশটি হইয়। থাকে, 
সাতটি প। থিব (পৃথিবীসম্ভব)॥ এবং সাতটি বানম্পত্য (বৃক্ষস্তব), অথবা উভয়বিধই 
পাঁচ-পচটি হয়। অথব! পার্থিব বেশী মাত্রায় হয়, বানম্পত্য অল্প মাত্রায় ( আপ, শো, ৫. ১. ৫)। 
সপ্ত পার্থিব সম্ভার বখ।--সিকতা (বালি), ক্ষার্নমৃত্তিকা, আখুকরীষ, বল্মীকবপ! (উই পোকার মাটি), 
লু (পক, শু হয় ন! এরূপ জলাশয়ের ম।টী; বরাহবিহৃত মৃত্তিক1?) শর্করা ও হিরণ্য। সপ্ত 
বানম্পতা যথ। অগ্থঃ উদুন্বর, পলাশ, শমী, বিকঙ্কঠ ও অশনিহত বৃক্ষ ( অশনিহত বৃক্ষের অভাবে 
শীতহত বা বাতহত বৃক্ষ লইতে পারা যায়-_বৌধায়ন )_-এই সকল বৃক্ষের কাষ্ঠ ও পুষ্ধরপর্ণ 
(পন্পপত্র ?)। দ্রঃ-_তৈ. ব্বা, ১. ১. ৬. ইত্যাদি; আপ, শর, ৫, ১, ৪৫, ২,৪ | 


৮ শতপথ ব্রাহ্মণ [১ প্র. ১ ব্রা, 


ও তাহা দ্বারাই শক্রগণকে ইহাতে ভাগরহিত করেন । তিনি সেই জন্য শর্করা" 
সমূহকে সংগ্রহ করিয়! থাকেন । 

১২। তিনি (পূর্বোক্ত) এই পাঁচটি সম্ভার সংগ্রহ করেন, কেননা, যজ্ঞ 
পঞ্চাবয়ব, পণ্ড পঞ্চাবয়ব, এবং সংনতৎসরের খতু পঞ্চ ।১১ 

১৩। তদ্বিষয়ে কেহ কেহ বলেন--“সংবৎসরেয় খতু ছয়টিই। তাহা 
হইলে উৎপাদক মিথুনকে নন কর! হয়, কিন্তু নুন হইতেই এই প্রজাসমূহ জাত 
হয়; এবং উত্তর কালে তাহ! কল্যাণ হয় । অতএব (সস্তার) পাঁচটি হইয়া থাকে । 
যদি সংবৎসরের খু ছয়ই হয়, তবে অগ্নিই ইহাদের ( সম্ভারসমূহের ) 
ষষ্ঠ হইবে, এবং তাহা হইলেই ইহ! অন্যুন হয়।” 

১৪ | কেহ কেহ এখানে বলিয়া থাকেন--“একটিও সম্ভার সংগ্রহ করিবে 
না।” কেননা, (তাঁহারা বলেন _-) “এই সমন্তই (সম্ভার) পৃথিবীতে রহিয়াছে, 
অতএব, তিনি যখন ইহাতে (পৃথিবীতে ) আঁধান করেন, তখন সমস্ত সম্ভারকেই 
গ্রাপ্ত হন। অতএব একটিও সম্ভার সংগ্রহ করিবে না।, কিন্তু তিনি সংগ্রহ 
করিবেনই ; কেননা, তিনি খন আধান করেন, তখন বশস্ত সম্ভারকে প্রাপ্ত 
হন, কিন্তু যদি সংগৃহীত সম্ভার সমূহের দ্বারা তাহার ( আধান ) হইয়া থাকে, 
তবেই তাহ! ( আধান, যথার্থত ) হয় । অতএব তিনি সংগ্রহ করিবেনই | 


১০। ড্রঃ--১, ১, ১০১৬) ৫, ৫. ৮। 
১১। হেমন্ত ও শিশিরকে একত্র ধরিয়া ( এ. ব্রা ১. ১.২, ১) পাঁচ খতু গণন| কর! হয়। 
বাঁহার! বলেন যে, খতু ছয়, তাহাদের মত অনুসরণ করিলে বলিতে হয় যে, ছয়টি খতুতে মিথুন 
পুর্ণ হয়-_ছয়টি +তৃতে তিনটি মিথুন হয়, এবং গাহা উৎপাদক হইতে পারে। খতুর সাদৃশো সম্ভার 
গ্রহণে ছয়টি সম্ভারই লওয়া উচিত. কেননা) তাহা হইলেই মিথুন পূর্ণ-অনযন হইবে, এবং 
সেই অন্ন মিথুনই উৎপাদক হইতে পারে। কিন্তু বস্তুত পাঁচটি মাত্র সম্ভার থাকায় মিথুন নন 
হইয়া পড়িতেছে; এই নুন মিথুন উৎপাদক হইতে পারেনা । ইহারই উত্তরে 
বল। হইতেছে যে, প্রকৃত বিষয়ে পাঁচটি সম্ভর হইলেও কোন ক্ষতি হয় না। হোই 
প্রতিপছিত হইতেছে যে, নান হইলেও তাদৃশ মিথুন হইতে প্রজ। উৎপন্ন হইতে পারে, এবং তাহ। 
ভবিষাতে মঙ্গল হয়। সায়ণ বঙ্িয়াছেন-্রী-পুরুষের বীর্যের পরম্পর নু'নতায় স্ত্রীপুরুষ-লক্ষণ 
অপত্য হুইয়৷ থাকে; অতএব পাঁচটি সম্ভার হওয়ায় যে মিথুনের নানতা হয়, তাহ। ভবিষ্যতে 
"মঙ্গল হয়। এইরূণে সম্ভারের পঞ্চসখ্যাত্ব প্রশংসা! করিয়। পরে প্রকারাস্তরে আবার 
তাহ! সমর্থন করিতেছেন যে, ছয় সংখ্যার আবগ্তক হইলে অগ্নিই তাহ! পুর্ণ করিবে । 


দ্বিতীয় ব্রাহ্ণ 


[ ১ কৃত্তিকানক্ষত্রে গাহৃপত্য ও আহবনীয় অগ্নিকে মাঁধান করিব।ব বিধি, কুত্তিকা অগ্রির নক্ষত্র; 
--২ স্যন্তান্য নক্ষত্র অপেক্ষা কৃত্তিক| বহুতর নক্ষত্রের সমষ্টিক্ীপ বলিয়| তাহ! বছতম, তাহাতে 
আধান করিলে বহত্ব লাভ হয়;--৩ কৃত্তিকায় আধানের অপর যুক্তি, কৃত্তিকা পূর্ব দিক্‌ হইতে 
সরিয়া যয় নাঃ অন্তান্ত নক্ষত্র পূর্ব দিক্‌ হইতে সরে ,-৪ কেহ কেহ বলেন কৃত্তিকায় আধান 
উচিত নহে, তাহাণর যুক্তি ;_৫ এই ষত খণ্ডন করিয়! পূর্ব্ব মতের স্থাপন ;--৬ রোহিণী নক্ষত্রে 
আধানের বিধান ও তাহার যুক্ত ;_-৭ এ বিধির অর্থবা? ;--৮ মৃশশির| নক্গত্রে আধানের বিধান) 
-_-৯ মতাস্তরে তাহার নিষেধ ;--১১ তাহার খণ্ডন ও পুর্বব মতের স্থ/পন, পুনর্বস্ নক্ষত্রে 
পুনরাধেয় বিধান 7--১১ ফন্তুণী নক্ষত্রে অ|ধানের বিধ।ন ও তাহাতে যুক্তি ;--১২ হস্তা নক্ষত্রে 
আধানের বিধান ও সমর্থন';--১৩-.৭ চিত্র/য় আধানের বিধান, দেবাহুর-সন্বদ্ধ আখ্যায়িকার 
দ্বার এ বিধির সমর্থন, চিত্রাশব্দের বুৎপন্তি প্রদর্শন, আদিতা ও নক্ষত্র শবোর অর্থনি্বচন। 
নক্ষত্রলমূহ পুর্বে সুর্যের ম্যায় তেঙোময় ছিল ;--১৯ শুর্ষোদয় হইলে আধান বিধেয়, রাত্রিতে 


নহে। ] 

১। তিনি কৃত্তিকায় অগ্রিদ্বয়* আধান করিবেন) কেননা, এই যে 
কৃত্তিক।, ইহাই অগ্নির নক্ষত্র; যিনি অগ্নির নক্ষত্রে অগ্নিদ্ধরকে আধান 
করেন, (তাহার ) তাহা সদৃশ (করা) হম; অতএব তিনি কৃতিকায় অগ্রিদ্বয় 
আঁধান করিবেন । 

২। অন্য নক্ষত্রসমূহ একটি, ছুইটি, তিনটি, বা চারিটি (নক্ষত্র লইয়া, 
অতএব অন্নতর ), আব এই যে কৃত্তিকা, ইহ! বহুতম;৪ তিনি ইহাতে 


১। লে এখানে বহুবচন অ।ছে ( “কৃত্তিকাঠ, ); কৃত্তিক1 অগ্নিশিখাসদৃশ (কাহারে। কাহারো 
মতে ক্ষুএসদৃশ ) ছয়টি নক্ষত্রের দমষ্টিকূপ বলিয়। এ শব্দ বুবচনে প্রযুক্ত হয়। ইহা! একবচনেও 
ব্যবহৃত হুইয়। থাকে। 


২। আঙ্বনীয় ও গাহপত্য। 
৩। কুত্তিকানক্ষত্রের অধিষ্ঠাত্রী-দেবতা মগ্রি; “এতদ্ব। অগ্নের্ক্ষত্রং হৎ কৃত্তিকা:-- কৈ, ব্রা. 


১,১,২,১। 
৪। কৃত্তিকা ভিন্ন অপর নক্ষ্রসমুহের কোন কোনটিতে একটি, ছুইটিঃ তিনটি, বা চারিটি 


নক্ষত্র থাকে ; যথা, আরা প্রভৃতির একটি, ফন্তুী প্রভৃতির ছুইটি, অঙ্শিনী প্রভৃতির তিনটি, .এবং 
গুনর্বনথপ্রভৃতির চারিটি। অল্প নক্ষত্র অধিষ্ঠন হওয়ায় অন্তাম্য নক্ষত্রে অগ্পতর, আর কৃত্তিকার” 
চ্য়টি নক্ষত্র অধিষ্ঠ।ণ হওয়ায় তাহা! বহুতম ব! ভূরিষ্ঠ। 


১০ শতপথ ব্রাহ্মণ | ১ প্রা. ২ ত্রা' 


বন্ৃত্বেরই নিকটে গমন কবেন; এবং পেই জন্য তিনি কৃত্তিকায় আধান 
করিবেন । 

৩) উহাই (কৃন্তিক ) পূর্ব দিক্‌ হইতে চাহ হয় না, অপর সমস্ত নক্ষত্র 
পূর্ঘ দিক্‌ হইতে চু হইয়। থাকে; ইহাতে তাহার ( অগ্রিদ্য়) পূর্ব দিকে 
আহিত হয়; এবং সেই জন্ত তিনি কৃস্ভিকায় আধাঁন করিবেন। 

৪1 অনন্তর (কাহারো কাহারো মতে) তিনি যে কারণে কৃত্তিকায় 
আমান করিশেন না, (তাহ! উক্ত হইতেছে) পুর্বে ইহা কৃত্তিকা। খক্ষগণের 
পত্ভী ছিল পুর্বে সপ্তব্িগণ খক্ষ বলিয়। কথিত হতেন) কিন্তু ইহা (নিজের 
পতির সহিত) মিথুন ভওয়। সম্বন্ধে খদ্ধিহীন হইছিল» কেননা, এ সগ্ডষিগণ 
উত্তর দিকে উদ্দিত হন, এবং ই পুর্ব দিকে উদ্দিত হয়। যেব্যক্তি (নিজের 
স্ত্রীর সহিত) মিথুন হওয়। সম্বন্ধে খদ্ধহীন হন, তাহার হাহা শুভ নহে; পাছে 
তিনি মিথুন হওয়| সম্বন্ধে খদ্ধিহান হইম| পড়েন, সেই জগ্ঠ কৃত্তিকায় আধান 
করিবেন না । 

৫ | কিন্তু তিনি তাঁহাতেই আধান করিবেন; কেননা, অগ্িই ইহার 
মিথুন (মিথুনত্বদম্পাদক ), এবং মিথুন অগ্নি দ্বারা ইহা! সমৃদ্ধ ;) সেই জন্ত 
তিনি ( তাহাতে ) আধান করিবেনই | 

৬1 তিন রোহিণীতে অগ্রিদ্ধর আধান করিবেন। প্রজাপতি প্রজ।কাঁম 
হইয়া রোহিণীতেই অগ্থিদ্ধকে আধাঁন করিয়াছিলেন; তিনি প্রগাসমূহ সৃষ্টি 
করিয়ছিলেন, এবং ইগর স্থ প্রজাসমূ* রোহিণীগণের স্ক।যর় একরূপ ও স্থির 
হইয়া অবস্থান করয়াছিল। রোহিণার (নক্ষত্রের ) ইহাই রোহিণীত্ব।* যে 
ব্যপ্তি ইহা এইরূপ জানির। রোহিণীতে অবান করেন, তিনি প্রজা! ও পশুসমূহে 
বহু হইয়। উঠেন । 


| কৃত্তিকা নক্ষত্র উত্তর ব| দক্ষিণ দিকে সরিয়। না গিয়! সর্বদ| পুর্বব দিকেই থাকে। অপর 
নক্ষত্র এরূপ নহে। 

৬। “একরূপ। উপস্তব্ধান্তস্ু রোহিণ্য ইব ৮, সায়প ইহ।র ব্যাখা।য় লিখিয়।ছেন--“একক্সপা 

. অবিচ্ছিন্ন প্রধাহাঃ৮। অর্থাৎ যাহ।দের প্রবাহ অর্থাং সন্ত বিচ্ছিন্ন হইয়| না যায়ঃ 'উপস্তন্া: 

২প্রাতবন্ধগতয়ে। বিনাশর হিতাঁ পুত্রাপী ত্রাদিরপেণ," অর্থাৎ পুত্রপৌ ত্রাদিরূপে বর্তমান থাকায় যাহাদের 

বিনাশ নাই । রে।হিণীশবের অর্থ গাতী; এবং এস্থলে তাহ। অসঙ্গত নহে । গাভী যেনন সম্তান- 


১ অ. ২ ব্রা. ] দ্বিতীয় কাণ্ড ১১ 


৭। “আমরা মন্ুষ্যগণের কামনাকে" প্রাপ্ত হইব' এই মনে করিয়া পণুগণ 
রোহিণীতে অগ্রিপ্ধয় আঁধান করিয়াছিল, এবং তাঁহার! মন্ুষ্যগণের কামনাকে 
প্রাপ্ত হইয়াঃছল। যিনি এইরূপ জানিয়া রোহিণীতে আধান করেন, তিনি, 
পশুগণ তখন মনুষ্যগণের মধ্যে যে কামনাকে প্রাপ্ত হইয়াছিল, পশুগণের 
মধ্যে সেই কামনাকে প্রাপ্ত হন । 

৮। তিনি মৃগশীর্ষে (মৃগশিরায় ) অগ্নিদ্বয় আদান করিবেন।, এই যে 
মৃগশীর্য, ইহা প্রজাপতির শির (মস্তক )৮) শির শ্রীন্থরূপই, কেনণ। শির শ্ত্ী 
বলিয়। প্রসিদ্ধ; সেই জন্ত যে ব্যক্তি গ্রামা দর শ্রেষ্ঠ হয়, (লোকের1) তাঁহাকে 
বলিয়া থাকে যে, “অমুক অমুক-গ্রামার্দির শির।”* যে বাক্তি এইরূপ জানিয়! 
মুগশীর্ষে আধান করেন, তিনি শ্রী প্রাপ্ত হন। 

৯। অনস্তর তিনি ( কাহারে। কাহারো নতে) যে কারণে মুগশীর্ষে আধান 
করিবেন না ( শাহ! উক্ত হইতেছে )--১* ইহা (মুগশীর্ষ) প্রজাপতির শরীর ; 
উক্ত হইয়া থাকে, তাহার! ( দেবগণ ) যখন ইহাকে ত্রিকাণ্ড১১ হযু দ্বার| বিদ্ধ 
করিয়াছিলেন, তখন তিনি এই শরীণ ঠ্যাগ করিয়াছিলেন । ( আত্মহীন ) 


সম্ততির প্রবাহে বিনশর।হত হইয়। থাকে, প্র।নমূহও দেহরূপ। এবং ইহাই রে(হিণা নক্ষত্রের 
রোহিণাত্ব--রোহিণীর ধর্ম, অর্থ/ৎ ধোহণের অর্থাৎ প্রজা ও পশ্তদযুহের দাধনম্ব।পত্ব। সায়ণ 
বনেন--ন্বগ।দি আরোহণের সাধনভূত । 

৭। প্কাষং ১ অর্থাৎ আমর! যেন মনুষ)গণের কাখনার বিষয় হইতে পারি, তাহার! ষেন 
আসদিগকে কামনা করে। 

৮। পুরাকালে প্রঙ্জাপতি মৃগরূগ ধারণ করিয়। মৃগ্বারূশধাপিণী নিগ্জের দুহিতাতে গমন করেন। 
দেবগণ ইহ। জানিয়। অকাধ্যকারী প্রঞ্জাপাঁতর শিরশ্ছেদনের জন্য এক ক্রে(ধময় পুরুষ সৃষ্টি করেন। 
সে ইযু দ্বার! প্রজাপতির মন্তক ছেদন করে, তখন সেই হুগের শগীর ও শির অন্তপীক্ষে উঠিয়া নক্ষত্র- 
রূপধারণ করে। প্রষ্টবা--১,৬.২.১) ১ টীকা; এর, ব্রা, ৩,৩.৯। 

৯। ড্র--১:৪,১,৫ | 

১০। কৃষযন্তর্ব্বেদ-মতে | 

১১। পত্র (পাখা), দার ও শল্য-ূপ আ'য়বত্রয়-বিশিষ্ট,--স।য়প ; ইনি এতরেয় আ।ক্ষণের 
(৬৩৯) ভাষো নিখিয়ছেন--“অনীকং, শ।ল1:, তেজনম্‌, ইত্যবয়বত্রয়োপেতা |” 


১২ শতপথ ব্রাহ্মণ [১প্র,.২ তা 


শরীর শুন্তস্থানস্বরূপ (অথব| বাসভূমিস্বর্ূপ, বাস্তু), এবং অধভ্ঞিয় ও 
নিবীর্ধ্য।»২ সেই জন) হিনি মুগশীর্ষে আধান করিবেন না। 

১০। কিন্তৃতিনি তাহাতেই আদান করিবেন ; কেননা, এই দেব প্রঙ্া- 
গ্রতির শরীর শৃন্তস্থানস্বরূপ নহে, এবং অবঞ্ডিয় (ও নির্বাধ্য ) নহে ।১* সেই- 
জনা [৩নি (মুগশীর্ষে) আধান করিবেনই | ঠিনি পুনর্বনুদ্ধয়ে পুন রা ধেয়১ 
আধান করিবেন । 

১১। তিনি ফন্তুনীসমুহে** অগ্রিদ্ধ আধাঁন করিবেন। এই ফক্তনীসমূহ 
ইন্দ্রের নক্ষত্র”*, এবং ইহার প্রতিনাম বিশিঞ্; কেননা, ইন্দ্র অঙ্ঞুন নামে 
(অভিহিত হন)১') ইহা ইহার গুহা নাম, এবং ইহারাও (ফন্তুনীসমূহ ) 


১২। অথ।ৎ প্রজাপতি শরার ত্যাগ কপায় এ আত্মহান শগারের কোন কা্যকারিত্ব থাকে না, 
তাহ| নিব্বাধ্য হয়, এবং মেইজস্যই তাহ! যজ্ঞ অযে!গা । 

১৩। “নবাএতসা দেবস্ত বাণ্ত নয'জয়ং ন শগাগমান্ত যৎ প্রগাপতে:; এখানে তৃতায় 
নি' এর সহিত কাহারে। দম্বনধ। প।ওয়। বায় ন।; কিন্তু পগবন্তি ক্ডিক| আলে চন কগিলে স্পষ্টই বুঝ। 
যাইবে যে, তাহার সাহত পুনবীষ)। পদে অধ্যাহ(র করা অসঙগত নহে। কান্ৃশাখার পাঠ ইহা 
সমর্থন করে £--"ন বৈ তন্ত বাণ্ত ন নিবীখাং ন।যাজ্য়ম।” 

১৪ | অগ্নি আধ।ন করিবার পব যদি এক বৎসরের মধো আধানকপীর বিভ্তষানাদির হানি হয়, 
ব৷ পুত্রাির মরণ হয়, বাঁ কোন লাত ন। হয়, তাহা হইলে সেই ছুষ্ট অপ্রিয় ৷ অগ্নি পগিত্যাগ করিয়া 
পুনর্ব্ার নূতন আঁগ্ন আধান করিতে হয়, এবং এই আধানের নাম পুনরাধেয়। জষ্টবা--কা, শ্রৌ' 
৪.১১,১-৫ ) শা], শ্রে, ২.৫. ১। তোততগায় ত্রাহ্মণে (১১,২, ৩০) 'ক্ষু্ আধ্যায়িকার সছিত 
উক্ত হইয়াছে যে, পুনর্বনদ্থয়ে ই আদ্র আধান কগিলে আধ।নক|রা পুনব্ঝ।র বন বা ধন প্রাপ্ত হইয়! 
থাকেন। এ দুই নক্ষত্রে তাদৃণ আধাণ করিলে পুনববার বন্ প্রাপ্ত হওয়া যায় বলিয়ই তাহাদের 
নম পুন বর্বনু। পুনববনু নক্গত্রদবয়।ত্মক ঝলয়। পু নব স্ব-্বয় (“পুনবে 2”) উক্ত হইয়াছে । নক্ষত্র" 
সমুহগণনান্রমে পুনর্বহনক্ষত্র পুর্বেধাক্ত মুখশীধ ও বমযমাণ ফপ্তনাধগ়ের মধ্যবর্তী হওয়ায় প্রসঙ্গবশতঃ 
এখনে পুন রাধে য়বিধি উক্ত হইয়।ছে। পরে মুলেই (২.২.১) পুনগাধেয় সবিস্তর উক্ত হইয়।ছে। 

১৫। কৃঞ্তনী নক্ষত্র ছুইটি, পুর্ববফঞ্তণী ও উত্তরফন্তুন্নী; আবার এই ফষ্তুনীন্থয় প্রত্যেকে নক্ষত্র 
ছবয়াতবক, এইজন্য “ফন্তুনীসমূহ”' ( “ফগ্তনীযু” ) উক্ত হইয়াছে। 

১৬। তৈত্তিৰীয় ব্রা্গণে ( ১.১.২.৪ ) পুর্ববফন্তুনীদ্বয়কে অর্ধ/মার ও উত্তরফন্তনীনত্বয়কে ভগের 
বল] হইয়াছে । 

১৭। এস্বলে সায়ণ বগেন--অঞ্ুন, ইহ। ইত্দ্রের রহস্য নাম, এইজনা তৎপুত্র মধ্যম প[ওবকেও 
তাহা বুঝাইয়া থাকে ; এবং অজ্ভুন ও ফণ্জন শব্দ পর্যায়। 


১ অ.ং ব্রা] দ্বিতাঁয় কাণ্ড ১৩ 


অজ্ঞুনী নামে (কখিত)। তিনি ইহাদ্দিগকে ( ফন্তৃনীসমুকে ) পরোক্ষভাবে 
ফস্তনী বলেন, কেননা, ইহার গুহা নাঁম গ্রহণ করিতে কে সমর্ণ ৯ যজমাঁন ইন্জ্র- 
স্বরূপ ; অতএব তিনি ইহাতে স্বকীয় নক্ষত্রে অগ্রিন্বয় আধান করিয়া! থাঁকেন। 
ইন্দ্র যজ্ঞের দেবতা, অতএব ইহাতেই তা্থার এই অগ্্যাধেয় ইন্দরযুক্ত হয় । তিনি 
পূর্ব ( ফন্তুনী )-্বয়ে 'আাধান করিবেন; ইহাতে ইনার ক্রতু অগ্রসর হয়। তিনি 
উত্তর ( ফন্তুনী)-দ্বয়ে আপান করিবেন ; কেনন।, উহা ইহার কল্যাণকর ও 
ভবিষাদ্‌-অভিবৃদ্ধিবুক্ত হইয়। থাকে । 

১২1 তিনি হস্তে (হস্তা-নক্ষত্রে ) অপ্রিদ্ধয় মাধান করিবেন ; কেনন।, 
যিনি ইচ্ছা করিবেন মে, “মামাকে (এই দান) প্রদত্ত হইবে? তাহার তাহা 
অনুষ্ঠানেরই দ্বার (সম্পন্ন ) হইয়। থাকে ; এবং হস্ত দ্বারা যাহা প্রদান করা যায়, 
তাহ! তাহাকে প্রদন হয় .১৮ 

১৩। তিনি চিত্রায় অগ্রিন্বয় আধান করিবেন । দেবগণ ও অন্গুরগণ উভ- 
যেই প্রজাপতির অপতা। তাহাদ্া পরস্পর ম্পর্ধ। করিয়াছিলেন। তাহার৷ 
উভয়েই এ লোকে অর্থাৎ হ্যলোকে সমারোহণ করিবার ইচ্ছ। করিয়াছিলেন। 
অনস্তর অস্থুরগণ রৌ হি ণ**-নামক অগগ্নকে (অগ্থিবেদিকে ) এই মনে করিয়া 
চয়ন (প্রস্থন ) করিয়াছিলেন হযে, “আমরা হহা দ্বার এ লোকে সমারোহণ 
(রুহ) করিব) 

১৪ | ইন্দ্র দেখিলেন যে. ইহারা ( অন্থরের| ) যদি ইহাকে (পুর্বোক্ত অগ্রি- 
বেদ্িকে ) চয়ন করে, তাহা হইলে তাহ! দ্বারা আমাদিগকে অভিভব করিবে । 
অনস্তর ইন্দ্র ( নিজেকে ) ত্রাক্ষণ বলিয়! একখানি ইচ্টক (ইষ্টকা) গ্রহণপুর্ব্বক 
গমন করিলেন । 

১৫। তিনি বলিলেন-__'আমিও ইহ! € ইষ্টক ) স্থাপিত করিব!” শাহার৷ 
বলিল--'তাহাই হউক ।' ব্রিনি তাহা স্থাপিত করিলেন। তাহাদের অগ্নি 
( অগ্নিবেদি ) অল্পের জন্ত অসঞ্চিত ছিল। 

১৬। অনন্তর তিনি (ইন্জ) বলিংলন “আমার এখানে যাহ! (যে ইষ্টক- 
খানি) আছে, তাহ! আমি ফিরাইয়া লইব 1 তিনি তাহা ধারণ করিয়। চালিত 


১৮। এইজন্যই কাত্যায়ন বলিয়।”ছন--“হন্তে। লাঙকামস।”; কা. শ্রৌ, ৪,৭,৩। 
১৯। অর্থাৎ অরোহণের লাধনতূত। 


১৪ শতপথ ব্রাহ্মণ [১ গ্২ তা. 


করিলেন, এবং তাহা চালিত হওয়ায় অগ্নি (অগ্নিবেদি) বিশীর্ণ হইয়। পড়িল» 
এবং অগ্নি (অগ্নিবেদি) বিশীর্ণ হওয়ার পর অস্ুরগণ বিশীর্ণ হইয়। পড়িল। 
( অনস্তর) তিনি (ইন্দ্র) যেই সমস্ত ইইককে বজ্ব করিয়! ( তৎপ্রহারে তাহা- 
দিগের ) গ্রীবা ছেদন করিলেন । 

১৭) দেবগণ সমাগত হইয়া বলিলেন--'আমরা চি ত্র (বিস্মিত ) ভাবে 
রহিয়াছি যে, এতগুলি শক্রকে আমরা বধ করিতে পারিয়াছি! ইহাই চিত্রার 
( অর্থাৎ চিত্রানক্ষত্রের ) চিত্রাত্ব (অদ্ভুতম্বভাব )। যে ব্যক্তি এইরূপ জানিয়া 
চিত্রায় আধান করেন, তিনি চিত্র (বিশ্মিত) ভাবে থাকেন; তিনি 
গ্রতিদ্বন্দ্িগণকে বধ করেন, ও দ্বেষকবী শত্রকে বধ করেন) অতএব ক্ষত্রিয়ই 
এই নক্ষত্রকে (আধানের জন্ত ) স্বীকার করিবেন; কেননা, ইনি প্রুতিথ্বন্বি- 
গণকে বধ করিতে ইচ্ছা! করেন, বিজয় করিতে ইচ্ছা করেন ।২১ 

১৮। এই (নক্ষত্র ) সমুদয় পুর্বে এ হ্থর্ষের স্থায় ভিন্ন ভিন্ন তেজ (ক্ত্র” 
ছিল। কিন্তু ইহা (সূর্য্য) উদ্দিত হইতে হইতেই ইহাদের বীর্য ও তেজ 


২০। কাথৃশতগথে এই আধখ্যায়িকাটি এইরূপ উক্ত হইয়াছে-_অহৃরগণ ও দেবগণ পরম্পর স্পর্ধা 
করিয়া ছিলেন,,..অনস্তর দেবগণ ভীত হইয়া তাবিলেন যে, অ্নরেরা যদি অগ্নিবেদি সম্পূর্ণ করিয়! 
ফেলে) তবে তাহারা আম!দিগকে পরাভব করিবে। ইন্দ্র তখন ব্রাহ্মণরূপে বৈছ্যাতরজ্জ সবার! এক 
থানি ইষ্টক ংদ্ধন করিয়। মেখানে উপাস্থিত হন ও অস্থরগণকে বলেন যে, আমিও ইহা অগ্নিবেদিতে 
চয়ন অর্থ।ৎ স্থাপন কৰিব) অহ্নরের। তাহ স্বীকার করেন। ইন্ত্র সেই ইঞ্টক স্থাপন করেন ও পরে 
টানিয়। লন, এবং তাহার পর তাহ! বিশীর্ঘ হইয়| যায়... । 

তৈত্তিরীয় ব্রন্মণে (১. ১. ২. ৫-৯) এই আখ্যায়িকাট আরও কিন্ত কৌতুকপ্রদ--ক! ল- 
ক ঞ্জ নামে কতগুলি অন্গর ছিল। তাহার! স্বগলোকের জন্য অগ্নিবেদি চয়ন করিতে আরম্ত করিয়। 
প্রত্যেকে এক-একটি করিয়া ইষ্টক স্থাপন করিতেছিল। এমন সময় ইন্দ্র ব্র্ষণের রূপে আগমন 
করিয়৷ তাহাতে এক খানি ইষ্টক (ইই্কা) স্থাপন করেন ও বলেন যে, তাহার ইষ্টক ধানির নাম 
চিআা। অস্থরগণ শ্বগলেকে আরোছণ করিতে আরম্ত করিলে ইল নিজের ইষ্টক খানি 
টানিয়' লইলেন+ এবং নেই অন্থরগণ বিক্ষিপ্ত হইয়া পড়িল, | যাহার] বিক্ষিপ্ত হুইয়! পড়িল, 
তাছ।র! উর্ণনাভ (ঞউর্ণাবভগ়£* ) নামক কাট হইল । অন্রগণের মধো কেবল ছুইজন স্বর্গে আরোহণ 
কগিয়াছিন, এবং তাহার! উভয়ে সেখনে কুকুর হইয়াছিল। 

৬ ২১। £তিত্রায়াং কষত্রিয়সা”--কা, শ্রো, ৪,৭১৪ । 


১অ,২ ব্রা] দ্বিতীয় কাও ১৪ 


(ক্ষত্র) আ দা ন (গ্রহণ, অ+» দা) করে; সেইজন। ইহীর নাম অ| দি ত্য) 
কেননা, ইহা ইহাদের ( নক্ষত্রসমূহের ) বাধ্য ও তেজ আ দা ন করে। 

১৯। দেবগণ বলিয়াছিলেন--“সেই যাহার! পূর্বে তেজ ( ক্ষেত্র! ) ছিল, 
(এখন) আর তাহার! তেজ নহে ('ন-ক্ষত্র )) “এবং ইহাই নক্ষত্র ) সমূহের ন ক্ষ 
তর ত্ব।** অতএব তিনি হুর্যাবূপ নক্ষপ্ধে (আধান ) করিবেন২*, কেননা ইহাই 
তাহাদের বীর্ধ্য ও তেজকে গ্রহণ করে। তিনি যদ্দি নক্ষত্র কামনা করেন, 
তথাপি, এই যে হ্র্, ইহা নির্দোষ নক্ষত্র; তিন এই নদত্রসমূহের নিকট 
যাহা কামনা করেন, এই পুণ্য দিনের দ্বারাই হাহ! প্রাপ্ত হন? অতএব 
হুর্য্যরূপ( নক্ষত্রেই আধান ) করিবেন । 


২২। নিরক্তে আদিতা-শবের এই সঙ্গল নির্বচন প্রদত্ত হইয়াছে ₹--“আদিতাঃ কম্মাৎ? 
আদতে রস!ন্‌, আদত্তে ভাদে। জোতিযাং (এই দ্বিতীয় নির্বচন শতপধের নির্ব্চনের সহিত সমান ), 
আদীগ্তে। ভামেতি বা, আদিতেঃ পুশ্র ইতি বা” নিরুক্ত, ২, ৪. ১। 

২৩। নিরুক্তে ( ৩.৪.৩) উত্ত হইরাছে--“নক্ষত্রাণি নক্ষতের্গতি কর্মণং। *নেমানি ক্ষত্রাণীতি' 
্রাহ্মণম্‌)' ৮। তুলনীয়--অন্রত্য দুর্গ চা্াবৃত্তি, %ন ক্ষরতে ক্ষীয়ত হতি বা নক্ছত্রমূ। ক্ষিয়ঃ ক্ষরতের্বা 
ক্ষত্রমিতি নিপাত্াতে"-পাণিনি। ৬, ৩. ৭৫ কাশিকা। 

২৪। /হূর্যানক্ষত্র এব সাৎ”; অর্থাৎ শুর্ধ্য যখন উদ্দিত হয়, তখন আধান করিবেন, নক্ষ্র 
দৃশামান থাকিতে আধান করিবেন না,-নীত্রিতে আধান করিবেন না। 


তৃতীয় ব্রান্ষণ 

[১ অগ্র্যাধানে 'সম্তাদি খতুর বিধানের জন্য।খতু ও পক্ষপ্রভৃতির প্রশংদ|) বসত, প্রী্ম ও 
বর্ষ। দেবস্ববূপ, শরৎ) হেমন্ত ও শিশির পিতৃম্বরূপ ;_-২ খডুদযুহকে রূপে জানিবার ফল ;-৩ 
উত্তগায়ণে র্যা দেংগণের নিকটে, এবং দক্ষিণায়নে পিতৃগণের নিকটে যান;--৪ উত্তরায়ণ ও 
দক্ষিণায়নে আধানের ফল, উত্তরায়ণে আধান প্রশস্ত )--৫ ব্রাহ্মণের বগপ্তে) ক্ষক্রিয়ের গ্রীষ্মে, এবং 
বৈশোর বর্ষায় আ|ধানের বিধি ১ ব্রদ্মীবচ্চসক!মীর বসন্তে আধানবিধি ;--৭ তেজঃকামীর গ্রীষ্মে 
আধানবিধি ;--৮ সন্ততি ও পঙসমূহ কাদন। করিলে বর্ষ/য় আধান করিতে হয়;--৯ মতান্তরে 
বখন যজ্ঞের সময় উপস্থিত হইবে তখনই আ।ধান কর! বিধেয়, কাল বিগন্ব উচিত নছে। ] 

১। বসস্ত, গ্রীন্ম, ও বর্ষা, এই খতুগুলি দেবগণ (“দেবা”); এবং শরৎ, 
হেমন্ত, ও শিশির, এই খতুগুলি পিতৃগণ (“পিতরঃ৮”) |» যে অদ্ধমাস (পক্ষ) 
আপূর্ব্যমাণ (অর্থাৎ বৃদ্ধ প্রাপ্ত) হয় (শুরু), তাহ। দেবগণ। এবং যাহা অপক্ষীয়- 
মাণ হয় (কৃষ্ণ), তাহা। পিতৃগণ । দিবাই দেবগণ, এবং রাত্রি পিতৃগণ। 
আবার দিবার পূর্বাহ্ণ দেবগণ, এবং অপরাহ পিতৃগণ | 

২। এই খতুসমূহ দেবগণ ও পিতৃগণ(ম্বরূপ)| যে ব্যক্তি এষ্টরূপ 
জানিয়। তাহাদিগকে দেবগণ ও পিতৃগণ বঞ্িিয়া আহ্বান করেন, তাহার দেবা- 
হানে দেবগণ আগমন করেন, ও পিতৃ-আহ্বানে পিতৃগণ আগমন করেন 
দেবগণ তাহাকে দ্রেবাহ্বানে রক্ষা করেন, ও পিতৃগণ তাহাকে পিতৃ-আহ্বানে 
রক্ষা করেন। 

৩। তাহা (হৃর্ধ্য) যখন উত্তর দিকে আবর্তন করে, তখন দেবগণের 
নিকট অবস্থৃত হয়ঃ এবং সেই সময়ে দেবগণকে অভিরক্ষিত করে। 
আর যখন দক্ষিণ দিকে আবর্তন করে, তখন পিতৃগণের নিকট অবস্থিত হয়) 
এবং সেই সমরে পিতৃগণকে অভিরক্ষিত করে। 

৪| তাহা যখন উত্তর দিকে আবর্তন করে, ৩খন ঠিনি অগ্বিৰয় আধান 
করিবেন। দেবগণ গাপরহিত। যিনি সেই সময়ে আধান করেন, তিনি 


১। এস্থানে সার়ণ বলিয়ছেন--বমন্তপ্রভৃতি খতুনমূছে দেবগণের শুরা দর্শনহেতু দিন 
১হর।। এজন্য তাহাদের (বসন্ত[দির ) ততম্বকপত| ( দেবদ্বরূপত1), এবং শরৎগ্রভৃতির তদ্বৈগক্ষণা 
থাকায় পিতৃরপত! 1 


১ অ+ ত্রা'] দ্বিতীয় কাণ্ড ১৭ 


গাপকে অপহত করতেন, এবং (যদিও) তীহাঁর অমুচত্বেপ আশা নাই, তথাপি 
তিনি সমগ্র আদু প্রাপ্ত হন। আর যখন 5১1 ( হূর্যা) ক্ষণ দে আবর্তন 
করে, সেই সময়ে খিনি আধাঁন কবেন, তিলি পাকে আঅপচত করিতে 
পারেন ন।, কেননা, পিতৃগণ পাঁপরভিত নহেন | পিতৃগণ মর্ভা ; অতএব যিশি 
সেই সময়ে আধাঁন করেন, তিনি আফুর ( পূর্ণভ| হইবার ) পৃর্ধে মুত হন। 

৫ | বসন্ত ব্রহ্গ ( ব্রাহ্মণশক্তি। ব! ড15), গ্রান্ম কষএ (ক্ষার শক্তি, বা 
জাতি ), 'এবং বধ। (সাপারণ) প্রজা (পবিট”)। অতএব ত্রাঙ্গণ বসন্তে 
আদান করিবেন, কেনন , বসন্ত ব্রঞ্ধ ; আশএব ক্ষাত্রন গ্রক্মে আশান করিবেন, 
কেননা, গ্রীষ্ম ক্ষত্র; অহঞক বৈগ্ঠ বর্ষায় আধাঁন করিবেন, কেননা, বর্ষা 
গ্রাজা |২ 

৬। যিনি কামনা করিতবন দে, শাম ব্রন্ধবচ্চমযুক্ত হইব”, তিনি বসন্তে 
আদান করিবেন, কেনন', বসন্ত ত্রন্ধ ; তিনি (উহানে) ত্রদ্গাব্চপবুক্ত হইয়া 
থাকেন । 

৭। আর মিন কামনা করিবেন থে, আমি হ। ও যশের দ্বারা তেজঃস্বরূপ 
( “শত্রু? ) হইব, তিনি গ্রীষ্মে আধা" করিবেন, কেননা, তেজ গ্রীষ্ম; তিনি 

। ইহাতে ) শ। ও যশের দাস টি হয়া থাকেন। 

৮। আর যিনি কামন| করিবেন দেঃ “মামি সম্ভতি ও পশুসমূতে বহু হইয়া 
উঠিব”, তিনি বর্ষায় আধাঁন করিবেন ; কেমন, প্রজা বা, এবং প্রজাসমৃহ- 
অর্থে অন্ন; যে বান্তি এইরূপ জানিয়া বর্ষার শাঁপান কবেন, তিনি ইহাতে 
সন্ততি ও পণুমমূছে বহু হইয়া উঠেন 

৯। মতাস্তরে) এই উভন €অর্পাং দেব ও পিঠবীপে দ্বিবিধ) 
খতুই পাপরহি ; হ্ুর্য)ত ংভাদের পাপ অপহন্তা, হুমা উদ্দে5 হয়া তহাদের 

উভয়েরই পাঁপকে অপহতভ করেন শহএব যেকোন পমষে রা নিকটে 
যজ্ঞ উপনত হবে, ইনি হখনঈ আশ্রি্গয় আাঁগাণ করিবেন; কিশা (করিৰ ), 
এই মনে করিয়া কণ্যকার প্রতীক্ষা করিপেন না; মনুষোর কল্য কে জানে? 


»। তৈত্তিরীয় ব্রাঙ্গণ ( ১.,২,৭ ) বলেন--“শগদি বৈশ্ঠ আদধীত |” 


হও শতপথ ব্রাঙ্গণ ১ প্র ৪ ত্রা' 


৪। আসওব “আমরা উাণ দ্বারা ছন্দঃসমূহকে* 5 করিব এই মনে 
করিয়া তীগারা চাতুশ্রাশ্ত ও দন (চারিগ্রুনের ভোজনের উপহুক্ত ,অন্ন )* 
পাক করেন । তাঁহারা অপেন-ষে বাহনের দ্বারা গমন করিতে হইবে, 
তাভাবে যেমন সুতৃপ্ড করিবার সদা বনিতে হয়, উহাও সেট প্রকার ৯ কিন্তু 
তাতা তিনি ব0খেন নং» কেননা, ইহার গুহে খত্বক ও অনৃত্বিক হ্রাঙ্মণগণ 
যে বাপ করেন, ঠাহ.তিত (গনি সেই অভিণধিত বিষর প্রাপ্ত হন: অতএব 
চিনি ভাত আদন কবি-ধন শা । 

৫| তাহার! শাহাত (চাতুত্রাশ্ত ওদনে) ঘ্বগ আসেচনের জন্য 
(এবটু ) গন 225 ও হাতত স্বহ আসেন করিয়া, এবং ৩ম খানি 
্ 


অশ্বথ সনির । ০৭) নাগ ভাসা লিপু জা ততসমুদয়কে সিদিপদধুক্ত 


বা 
সঃ 
রঃ 


০৩ 


টি] 


ও ৮ গদবুভ্ত)" খকুমমতের ছাত। এল হনে স্কালশ (আগখিতে ) আাধান করেন 
৮515 শদাণভ কচ অগ:হ শলাবুহের মপাস্থিত অগ্মিকক ) প্রাপ্ত 
ততথ 1? বন ( আবা.5৭। পু সংহনর বাব (গ্রভাহ ঠিনখানি সমিৎ 
অগগ্রতঠে) মান করতেন, তিন সে গা ভণাষ5 বিষয় প্রাপ্ত হন) অতএব 
[হন তাহা 'আদন ক বেশ না 1১১ 
৬1 শ্দ্ববংর শাল বয় বিগ আ্ন-পঘমন কেহ এক করিতে গিয়। 
আর এক ;রে, যেন কেহ এর বলতে গিয়া আহ এক বলে, (অথবা ) 
মেমণ কেহ এক পথ খাতত নিয়া আর এক পথে গমন করে, ঘষিনি 
চাতুস্রাহ্য ও দন "কি খতন ঠিশও সেইরূপ করিরা থকেন ) ইহা 


এলি 


অপরার 1 ₹হা ঠিক ঠযু এ যে, ডিশ শ অখিতে খকের দ্বার, বা সামের 


৭। “গায়ত্রা-ভিষ্টবংঅগতাখা।পি ছন্দ!ংদি-স।য়ণ | 

৮। ১ম ত্রাঙ্গণ ১ম টিক! দ্রষ্ঠুবা, ৩-৪ পৃ, । 

৯। অর্থাৎ গমন কিবা জন্য বে*প বাইন ছ তৃপ্ু কৰা হয়, আগাম। কর্মের জগ্ত খত্িগ গণের 
ভোজনও সেইরপ, ইহাতে ইহ।9া সমর্থ হইয়। থ।|কতে পাাগিবেন । 

১০। বা স. ৩. ১১ ৩.৪ ) তৈ, জা, ১ ২ ০, ৯-১০। 

১১। “সবৎমন্ূং বা পুবস্তাৎ কুধাৎ ততঃ সংবানাদধীত-কা শ্রৌ, ₹, ৮,১১১ আত্রত্য 
পদ্ধত। ৪ পৃষ্ঠ! জরষ্টবা। তুঁ৪--১৪ শটাকা। 
১২1 "ইন্দ্রছায়ে। ভাঙঈগবেয়ঃশ--১০, ৬.১, ১) ছা, উ, ৫, ১১,১। 


১ অ. ৪ ব্রা.) দ্বিতীয় কাণ্ড ২১ 


দ্বারা, বা! যজুর দ্বারা সম আধান করিবেন, বা আছতি হোম করিবেন, 
আবার তাহাই তাহার! দক্ষণদিকে লইয়া যাইবেন বা উপশাস্ত করিবেন 1১* 
(কিন্ত সেই অশ্রি) শন্বাহারধ্যপচন (অর্থাৎ দক্ষিণ অগ্র) হইবে 
বলিয়! তাহারা তাহা দক্ষণদিকে লইয়। যান, অথবা উপশাস্ত করেন ।১* 


১৩। প্রথম টীকা দ্রষ্টবা। এখানে “অনুগময়ন্তি*-উপশময়স্তি, নির্ববাপয়স্তি ; জব" 
““অনুগতে”ন্উপশান্তে'”, ক, আ ৪১৮, ১৯, বৃত্তি ১:৪৮, -৫১ বৃত্তি। 

১৪ । চতুর্থ হইঠে ষষ্ট কঙিক। পর্যান্ত মুলব্রাহ্মণে চাতুত্রাস্থা ও দন সম্বন্ধে কি উক্ত 
হইয়াছে, আলোচনা কঠিয়। 'দখা যাউক। সায়ণ যাহা বলেন তাহার তাৎপধা এইরূপ- চতুর্থ 
কণিকায় সর্ববপ্রথমে এ ওদনের "াকেন্ন বিধি উক্ত হইয়াছে, তাহার পর দৃষ্টাপ্তের দ্বারা খত্গ্গণ- 
কর্তৃক তাহার ভোজন প্রতিপাদত হ্ইয়াছে, তাহ!র পর এই ওদনের ভোঁজন (পাক নহে) নিষিদ্ধ 
হইয়ছে, এবং এই প্রদঙ্গেই দক্ত হইয়াছে যে, ভোজন করিলে যে ফল হয়, গৃহে ব্রাহ্মণগণের 
বানের দ্বারাও সেই ফল হয়, ( অতএব ভোজনের আবশ্ঠ কতা নাই )। তাহ হইলে পক ওদনের 
প্রয়োজন কি, তাহাই পঞ্চম কওকায় উত্ত হইয়াছে । এই প্রসঙ্গে বল হইতেছে যে, প্ষ গদনে ঘুত 
টাঁলয়া সেই ঘ্বৃত দারা লিপ্ত সমিৎ অগ্রিতে (নক্ষেপ করিলে শমীগর্ত অগ্সিকে পাওয়। যায়, শমী- 
গভস্থ অগ্নিই প্রশন্ত। এই সহিৎ্নক্ষেপ কখন করিতে হইবে) তাহাই কণ্ডিকার শেষ অংশে 
প্রতিপ।দিত হইয়াছে--অর্থাৎ এই স'মদ,ঘান অগ্রাধানের পুরবেব এক বৎসর ধরিয়া করিতে হইবে। 
এ পৰ্ক ওদন ভোজন করিলে যে ফগ হয়, এইরূপ নমিদ্‌ আধান কাঁরলেও সেই ফল হয়; অতএব 
তাহ ভোজন করিবার প্রয়োজন নাই, ভোজনবিধি অনাদরণীয়। ষ্ঠ কণ্িকায় প্রদর্শিত হইয়াছে 
যে, ভাল্প বেয়ের মভে তাদুশ ওদনের গাকহু অসঙ্গত অসমৃদ্ধিকর (““চাতুপ্রাশ্য কর্ণমসঙ্গতংঃ 
অতোহমমৃদ্ধিক এব তথাবিধৌদনপ।ক হতি ভালবেয়া ভিপ্র।য়”-_সায়ণ )$ কেননা, তিনি অগ্নিকে 
আধান করিতে গিয়। আবার অগ্রিতেই যে কিছু করিবেন, তাহ! ঠিক হয় না। ইহার পর যাহ! উক্ত 
হইয়(ছে, সায় বলেন, তাহাতে তাদৃশ অন্নের ভোজনই প্রতিপদিত হুইয়াছে (“'তমিমং দৌষং 
পরিহৃত্য প্রাশনপক্ষমেব নিগময়তি” )। তাহার এবিষয়ে শেষ ষন্তব্য এই--অতঃ পন্কতওুলে। ন 
হোঁমা্থঃ কিন্তু প্রাশনার্থ ইত্যভি প্রায়ঃ।” কিন্তু মুল ব্রাহ্মণের তাৎপর্য যেন কিছু বিভিন্ন বোধ হয়। 
প্রথমতঃ ৪র্থ কণ্ডিকায় চাতুপ্রান্ত ওদনের পাক ও এ পাকের প্রয়োজন উদ্লি খিত হইয়াছে, ও তাহার 
পর তাহার নিষেধ ও যুক্তি প্রদর্শিত হইয়াছে। ৫ম কগিকায় দেখান হইয়'ছে যে, চাতুপ্রাস্ত ওদন 
পাক করিয়া তাহা দ্বারা উক্ত প্রকার হোমে শঙ্গীগর্ভস্থ অগ্রি লাভ হয়, অতএব চাতুপ্রাপ্ত ওদন 
হোমের জন্যঃ ভোজনের জন্য নছে। ইহাতে বল। হইয়াছে যে, আধানের পুর্বে সংবৎনর যাবৎ 
এ বিধিতেই সেই অভিলধিত সিদ্ধ হয়, এ দিন আর এ পাক ক্করিবার প্রয়োজন নাই। ৬ 
কণ্ডিক!তেও পাক নিষেধ কর! হইয়াছে, এবং তাহ।তে আর একটি যুক্তি দেখন হইয়াছে ।: 


২২ শতপথ ব্রাহ্মণ [১ প্র. 9 ত্র 


৭। তিনি (সেই রাত্রি পত্বীর সহিত ) জাগরণ করেন । দেবগণ জাগরণ 
করেন ; সেই জন্য তিনি ইহাতে দেবগণেরই নিকট উপস্থিত থাকেন,** এবং 
সর্দেবতর,১* শ্রাস্ততর ও তপস্বিতর হয়া অগ্রিপ্ধয়কে আধান করেন। তিনি 
ইচ্ছ! করিলে নিদ্রা যাইতে পারেন ; কেননা, অনাহিতাগ্নি ব্যক্তির ব্রতচর্য্যা 
নাই, কারণ তিনি যতক্ষণ অনাহিতাপ্রি, ততক্ষণ মানুষ থাকেন ;১* অতএব 
তিনি ইচ্ছা করিলে নিদ্রা যাইবেন।১ 

৮) এখানে কেহ কেহ (স্র্যা) অনুদিত থাকিতেই ( অশ্রিকে ) মন্থন 
করেন, এবং তাঁহার পর উদ্দিত হঈলে তাঁচাকে পুর্ধদিকে ( আহবনীয়ের জন্য ) 
লইয়। ধান) ( এতৎসম্বন্ধে) তাহারা বলেন যে, “ইহাতে আমর প্রাণ ও 
উদ্দান এবং মন ও বাকোর পরিপ্রাপ্তির জন্ঠ দিবা ও রাত্রি উভয়কেই পরিগ্রহ 
করি ।, কিন্ত তাহা সেরূপ করিবে না; কেননা, পেরপে ইহার উভয় 
(আহবনীয় ও গার্পত্য) অগ্রিই (সুর্য) অন্গদিত থাকিতেই (অর্থাৎ 
রাত্রিতেই ) আহিত হয়; কারণ, তিনি (বুর্ধ্য) অনুদিত থাকিতে মন্থন 
করিয়া (স্থর্ধা ) উদ্দিত হইলে তাহা পৃর্বদিকে লইয়া যাঁন।১৯* যিনি (হৃর্য্য ) 
উদ্দিত হইলে আহবনীয়কে মন্থন কবেন,তিনি তাহা (পূর্বোক্ত প্রাণ ও উদানাদি) 
পরিপ্রাপ্ত হইয়া থাকেন 1২, 

১৫। উপব্সথের দিন দেবগণ যজমানের গৃহে আগমন করেন (২১, ৪. ১), এই দেধগণ 
জাগিয়। থাকেন বলিয়া! গৃহপতি যজম|নের নিদ্র/গমন যুক্ত নহে_-সায়প। 

১৬। সদ্দেবতর»্* অধিকতর দেবযুক্ত । 

১৭। দ্রঃ--২য় কণ্ডিক। ; তুলঃ--১.১,১-৪৬ 7 ১.৭,৪,২৩ | 

১৮। কা. শ্রো., ৪.৮.১৩। এই রাত্রিতে প্রাগুক্ত অগ্রিকে কাষ্ঠখও ব! গোময়পিও দ্বারা 
প্রত্থলিত রাখিতে হয়। কা, শর, ৪.৮-১৪ | 

১৯। নুর্যোদয়ের পর আহিত হইলেও তাহা হুর্য্যোদয়ের পুর্বে ( অতএব রাত্রিতে ) মঘিত হস্ন 
বল্গিয়। ইহার রাত্রি সম্বন্ধ নিষেধ করা যায় না। অতএব বস্তুত ইহাও সুর্য) অনুদিত থাকিতেই 
আহিত হয় বলিতে হইবে। 

২০। কাত্যায়ন উদ্দিতে অনুদিতে উভযনত্রই আধানের বৈকল্পিক বিধান করিয়াছেন) 
কা,শ্রৌ,৪,৮.২১-২২ | এখানে তাৎপর্ধা এই $--গাহপতা ও আহবনীয় এই উভয় অগ্নির মধ্যে কাহারো 
কাহারে মতে আহবনীয় অগ্নির মন্থন নুর্য্যোদয়ের পুর্ব এবং কাহারে! কাহারে! মতে শূর্য্যোদয়ের 
পরে করিতে হয়। খুল ব্রহ্মণে ্যোদয়ের পরেই মন্থন সমর্থিত হইয়াছে । মধিত অগ্নির উদ্ধরণ বা 
তন্তৎ স্থানে লইয়া বাওয়। উভয় মকেই নুর্য্য।দয়ের পরে হইয়। থাকে । কা, শ্রৌ, ৪,৮,২৩। 


স্পস্ট পপ পপ ৯ পপি 


১ অন ৪ ব্রা.) দ্বিতীয় কাণ্ড ২৩. 


৯। দিবাই দেবগণ ; যে ব্যক্তি (হর্ধ্য) অনুদিত থাকিতে মন্থন করেন, 
তিনি পাপকে অপহত (তাড়িত) করিতে পারেন না, কেননা, পিভৃ- 
গণের পাপ অপহত নহে; তিনি আয়ুর ( শেষ হইবার) পূর্বেই মৃত হন, 
কেননা পিতৃগণ মত্ত্য। কিন্তু যিনি এইরূপ (বক্ষ্যমাণ তত্বকে) 
জানিয়া সুর্য উদ্দিত ভইলে আধান করেন, তিনি পাপকে অপহত 
করেন» কেননা, দেবগণের পাপ অপহত ; তাহাৰ যদিও অমৃত্বের 
আশ! নাই, তথাপি তিনি সমগ্র আয়ু প্রাপ্ত হন, কেননা, দেবগণ অমুত) 
তিনি শ্রীপ্রাপ্ত হন, কেননা দেবগণ শ্রীন্বদপ; তিনি যশম্বী হন, কেননা, 
দেবগণ যশঃশ্রূপ । 

১০। তীহারা এখানে বলেন--“অগ্রি যদি খকের দ্বারা আহিত ন! হয়, 
সাঁমের দ্বারা না হয়, এবং যজুরও দ্বারা না হয়, তবে কাহার দ্বার! আহিত হয় ?+ 
ইহা ( অগ্নি) ত্রন্দেরই, ( অতএব ) ব্রহ্ম দ্বারা উহা! আহিত হয়। বাক্যই ব্রহ্ম, 
সেই বাক্যের সত্যই ২, তরঙ্গ, এবং এই (বক্ষামাণ) ব্যাহ্ৃতিসমূহ সত্যই 
অতএব সত্য দ্বারাই ইহ1 ( অগ্নি) আহিত হইয়। থাকে । 

১১। “ভূঃ এই বলিয়।ই প্রজাপতি ব্রহ্ষকে (ত্রাঙ্মণজাতিকে ) উৎপাদন 
করিয়াছেন, “ভুবঃ এই বলিয়! ক্ষত্রকে ( ক্ষত্রজাতিকে ), এবং 'স্বঃ এই বলিয়া | 
দেবীকে | যে-পর্যান্ত এই (ভূ-প্রভৃতি) লোক রহিয়াছে, এই সমস্ত (জগৎ) 
তাবৎ পর্য্যস্তই ; অতএব সমস্তেরই দ্বান! (ইহার অগ্নি) আহিত হয়। 

১২। “ভূত এই বলিয়াই প্রজাপতি আত্মাকে (নিজেকে) উৎপাদন 
করিয়াছেন, 'ভূবঠ এই বলিয়াই প্রজাকে, এবং "্বঃ; এই বলিয়। পণুসমূহকে | 
যে-পধ্ধযস্ত আত্মা, প্রজা ও পশুসমৃত,। এই সমস্ত (জগৎ) 'তাঁবৎপর্য্যস্তই ; 
অতএব সমন্কের দ্বার! (ইহার অগ্নি) আহিত হয়। 

১০। তিনি “ভূভূবিঃ এই মান্র দ্বারা গাহ্পত্যকে আধান করেন) কেননা, 
তিনি ধদি সমস্ত (তিন বাহৃতি ) দ্বারা আধাঁন করেন, তৰে আহবনীয়কে 
কাহার দ্বারা আধান করিবেন? (অতএব) তিনি দছুইটী অক্ষর ২* অবশিষ্ট 


২১। অর্থাৎ বাকোর যাহ! ভূতার্থপ্রতিপাদক, তাহাই । 
২২। ন্২ ুবং | 


২৪ শতপথ ব্রাহ্মণ ১ প্র. ৪ ব্রা. 


রাখেন, এবং তাহাঁতেই এই সম্ত ( অর্থাৎ পাঁচটি প্দাংশ ) ২* অগতবীধ্ষ্য 
থাকে । তিনি 'ভূভূবিংস্বঃ এই সেই পাঁচটি (পদাংশ) দ্বার! আহব- 
নীয়কে আধান করেন । তাহারা আটটি অক্ষর হইয়া থাকে, ২ ও গায়ত্রী আট 
অক্ষরেই হয়, এবং গায়ত্রী অগ্নির ছন্দ; অতএব তিনি ইহাকে ( অগ্নিকে ) 
ইহার নিজের ছন্দ দ্বারাই আহিত করেন । 

১৪  দেবগণ যখন অগ্রিদ্ধযকে আধান করিবেন বলিয়া প্রস্তত হইয়া 
ছিলেন, তখন তাহাদিগকে অনুর ও রক্ষোগণ এই বলিয়। রক্ষা” ( প্রত্িবন্ধ, 
নিরোধ ) করিয়াছিল ২* অগ্নি উত্পাদিত হইবে না! ভোমরা অগ্িদ্ধয় 
আধান করিবে না!” যেহেতু তাহার! (তাহাদিগকে ) রক্ষা” করিয়াছিল, 
সেই জন্। র ক্ষঃ (নামে খ্যাত ) হটয়াছে । 

১৫। অনন্তর দেশগণ এই অশ্বরূপ বজ দেখিতে পাইলেন, ও তাহাঁকে 
পুরোভাগে স্তাপিত করিলেন, এবং তাহাতে ভয়রাহত, নাশকজীবরহিত 
ও নিবাত স্থানে অগ্নি উত্পন্ন হইল। অতএব তিনি (অধবর্ধয) ঘখন 
অগ্নিকে মন্থন করিবেন, তখন (আগ্মীধুকে ) অশ্ব মানিবার জনা বধলিবেন। 
তাহ পুর্বভাগে উপন্ডিত ভয়,৬ এবং তিনি উহাতে বজ্জকই উচ্ছি.ত করেন, 
ও উহার দ্বারা ভয়রহিত, নাশকজীবরহিত ও নিবাঁন স্কানে অগ্রি জাত তয়। 

১৬। তাহা (অশ্ব) পুর্বববাহী ২* হইবে, কেনন! তাহ! অপরিমিত বীর্ধ্য 
(লাভ করিয়! ) বৃদ্ধিপ্রাপ্ত হয় । যদি তিনি পুর্ববাহীকে না পান, তবে যে- 
কোন অশ্ব হইতে পারে। যদ্দি অস্ব না পান, তবে বৃষই ইইবে, কেননা» ইহ 
বৃুষের সহিত সম্বন্ধ ।২৮ 

২৩। “ভূ, এক, 'ভুবঃ ছুই, এবং শ্ষিঃ বা "হবঃ' তিন, এই পাঁচটি পদাংশ। 

২৪। গ্াহ্পত্যাধানে "ভূ এক, 'ভুবঃ' ছুই,এই তিন; এবং আহবনীয়াধনে এ তিন, 
এবং "স্ব ছুই,_এই পাঁচ ; মোট আটটি অক্ষর বা পদাংশ। 

২৫। দ্রঃ ১১১,১৫7 ১ম কা ৭ পৃষ্ঠ! । 

২৬। আগ্নীধ, গাহ্‌পতা খরের পশ্চিম প্রদেশে অঙ্থকে আনিয়া পুর্্বভাগে পশ্চিমমুখে স্থাপন 
করেন। কা. শ্রো, ৪. ৮. ২৪-২৬। 

২৭। «পূর্র্ববাট ২” পূর্ব অর্থাৎ প্রথম বয়সে যে বহন করে, অর্থাং তরুণ । 

২৮) “এষ ছোবানুডুছে। বন্ধুঃ ;* এস্থানে “এব?” পদে অগ্রিকে ধর! যাইতে পায়ে, কেনন। 
ইহার পরে ('ত্রয়োদশ কাণ্ডে ৪ প্র, ৭ ব্রা, ৬ ক.) বৃধকে আ গ্রেয় বলা হইয়াছে। সায়ণাচার্ধয 


১ অ*৪ ব্রা] দ্বিতীয় কাণ্ড ২৫ 


১৮। তাহারা যখন তাহা ( অগ্নিকে )২ পূর্বদিকে লইয়া যান, তখন সম্মুখে 
অশ্বকে লইয়! যান, কেনন1, সে ইহাতে পুরোভাগে নাশক জীৰ রক্ষোগণকে 
অপহত করিতে করিতে গমন করে, এবং তাহারা অভয় ও নাশকজীবহীন 
( পথ ) দ্বারা ( সেই অগ্থিকে ) লইয়! যাইতে গারেন। 

১৯। তাহারা তাহা ( অগ্নিকে ) সেইরূপ ভাবে লইয়া ধাইবেন, যাহাতে 
তাহা ইহার (যজমানের ) অভিমুখে আমিতে পারে ; কেনন!, এই যে অগ্নি, 
ইহাই যজ্ঞ (সাধন ), এবং (এই ) যজ্ঞ অভিমুখ হইয়াই ইহাতে (যজমানে ) 
গ্রবেশ করে,--যজ্ঞ সত্বরে ইহার নিকটে উপস্থিত হয়; আঁর যাহাঁর নিকট 
হইতে € এই অগ্নি) পরাত্ধুখ হয়, যক্ঞও তাঁহার নিকট হইতে পর।সুখ হইয়া 
থাকে ; এবং যদ্দি কোন বাক্তি সেই সময় ইহাকে (যজমানকে ) এই বলিয়। 








বলেন--এ পদে অশ্ববিধির অর্থবাদ ধরিতে হইবে--+আশ্ববিধ্রয়ং স্তাবকো ইর্থবাদঃ, অনডুদ্বিধেরপি 
এব এব স্তাবক ইতার্থ;।” এই কওকার সহিত তুলনীয- ১.২.১.৬১ ১ম কাও, ৫ও পৃ. । 

২৯। মন্থন ত্বার! অগ্নি উৎপন্ন হইলে, যজগান নেই অগ্নিকে একটি শুফগেময়ুরণযক্ত খপ্পরে 
(খোলায়) ধারণ করিয়া “আমি অমৃতে প্রাণ স্থাপন করিতেছি!” (॥ প্রাণম্থতে দধেঃ ) এই মন্ত্ে 
তাহাতে ফুৎকার প্রদান করেন। অনন্তর অগ্নি সন্দীপ্ত হ্ইয়। |উঠিলে তিনি তাহার জ্বালাঁকে 
উদ্বখ।সে এই মন্ত্রে মুখমধ্যে গ্রহণ করেনস্৮"অমৃতকে প্রাণে স্থাপিত করতেছি 1” € “অমৃত, প্রাণ 
আদধে”; উরষ্টব্য--২১.৬,১৫)। অনস্তর যজ্জিয় কাষ্ঠ দ্বারা অগ্রিকে সমুজ্জলিত করিয়া এই মন্ত্রে 
( বা,স.৩.৫) গাহপত্য-খরে স্থাপন করা হয়--*ও' ভূভূবঃ! হে ব্রতপতি, আঙ্গি অমুকের ব্রতের 
দ্বারা তোমাকে আহিত করিতেছি !” এস্থলে যাঁহ।দের প্রবর ভব গু, ও যাহাদের অ ঙ্গি রঃ তাহাদের 
সম্বন্ধে বথাক্রমে ভূগুণাং ত। দেবানাং ও “অঙ্গিরস!ং তা দেবানাং, বলিতে হয়; অপরের পক্ষে 
'আদিত্যা নাং ত্বা' দেবানাং বলিতে হয়। যজমান ক্ষত্রিয় হইলে “বরুণসা ত্ব। ব্রতপতে' ক্ষত্রিয় রাজ 
হইলে 'ইক্রসা ত্বা ব্রতপতে” বৈষ্ঠ হইলে 'মনোষ্ট৭া গ্রামণো। ব্রতপতে” এবং রথকার হইলে 'খিতৃন।ং 
ত্ব। ব্রতপতে' বলিবার নিরম। অনন্তর যজমানের প্রেরণায় ব্রন্ম! র থত্তর সাধ গান করেন, এবং 
উদ্ধরণ অর্থাৎ গহপত্য-খর হইতে আহবনীয়ের জন্য অগ্মকে লইয়া হাওয়া আরস্ত হয়। এই 
উদ্ধারণ করিতে হইলে পলাশ ব। অন্যকোন বিহিত বৃক্ষের অন্ন ২৭ খানি সমিৎ একক্র বন্ধন 
করিয়। তাহার যুলদেশ এ গাহপতা অগ্নিতে ধরাইয়। তাহ।র অপর ভ।গে মৃত্তিকার প্রলেপ দিতে 
হইবে, এবং তদনস্তয় তাহা মৃত্তিকাধুক্ত কোন পরে করিয়। আহবনীয়ের নিকট এরূপ ভাবে লইয়। 
যাইতে হইবে, যেন সেই ধুম যজমানের গাত্রে লাগিতে পারে । এই যাইবার সময় অগ্রে-আগ্রে 


অশ্বকে লইয় যাওয়া হয়। কা, শ্রৌ, ৪,৮.২৬)৯,১১ । 


২৬ শতপথ ব্রাহ্মণ [১ প্র" ৪ ব্রা 


শাপ প্রদান করে যে, থজ্ঞ ইহার নিকট হউতে পরাম্মুখ হউক! তিনি 
সেইরূপই হইবার যোগ্য হইবেন । 

২০। ইহা ( সেই অগ্নি) প্রাণই ; এবং তাহারা ইহাকে সেইরূপেই লইয়া 
যাইবেন, যাহাতে ইহা ইহার (ধজমানের ) নিকটে অভিমুখ হইয়। আদিতে 
পারে, কেননা, প্রাণ অভিমুখ হইয়াই ইহাতে প্রবেশ করে। আর যাহার 
নিকট হইতে এই অগ্নি পরাজ্মুথ হয়, প্রাণও তাহার নিকট হইতে পরাস্ুখ 
হয়! থাকে ; এবং সেই সময় যদি কোন ব্যক্তি ইহাকে (যজমানকে ) এই 
বলিয়া শাঁপ প্রদান করে যে, প্রাণ ইহার নিকট হইতে পরাত্মুখ হউক 1 তিনি 
সেইরূপই হইবার যোগা হন । 

২১। এই যাহ! বহিতেছে (বায়ু), বজ্ঞ তাহাই ( তত্ম্বরূপ); তাহারা 
তাহা (অগ্নিকে) সেইরূপেই বহন করিবেন, যাহাতে তাহা ইহার নিকটে অভিমুখ 
হইয়| আসিতে পারে; কেননা, যজ্ঞ অভিমুখ হইয়াই ইহাতে (যজমানে) প্রবেশ 
করে,-যজ্ঞ সত্বরে ইহার নিকটে উপস্থিত হয়। আর শীহীর নিকট হইতে 
(অগ্নি) পরাজুখ* হয়, যজ্ঞও তাহার নিকট হুইতে পরাজ্মুখ হয় ; এবং সেই 
সময়ে যদি কোন ব্যক্তি ইহাঁকে শাপ প্রদান করে যে, “যজ্ঞ ইহার নিকট হইতে 
পরাজ্ধুখ হউক! তিনি সেইরূপই হইবার যোগ্য হন। 

২২। ইহা (সেই অগ্নি) প্রাণই ; তাহার! তাহা সেইরূপেই বহন করিবেন, 
যাহাতে তাহ! ইহার নিকট অভিমুখ হইয়া! আসিতে পাঁরে ; কেননা! প্রাণ অভি- 
মুখ হইয়াই ইহাতে প্রবেশ করে। আর যাহার নিকট হইতে (অগ্নি) পরাজ্মুখ হয়, 
প্রাণও তাহার নিকট হইতে পরাসুখ হয়) এবং সেই সময়ে যদি কোন ব্যক্তি 


৩০। অশ্থকে পূর্ব্মুখ করিয়। লইয়া যাইতে যাইতে আইছ্বনীয়-খরের নিকট উপস্থিত হইলে 
অধ্বরু্ণ উপবেশন করিয়! প্রাপুথস্থিত অশ্বের অগ্রবর্তী দক্ষিণ পদের দ্বারা আহবনীয়খরে স্থাপিত 
পূর্বোক্ত হিরপ্যাদি সম্ভারকে আক্রমণ করাইয়া, সেই অথকে আরও পুর্ব্বমুখে লইয় গিয়। প্রদক্ষিণ বর্তে 
আবার ঘুরাইয়৷ আনিয়া! স্মুখে পশ্চিমাঁভিমুখে স্থ'পন করেন; এবং অশ্থ সেইরূপে স্থাপিত হইলে 
ব্রহ্মা বু হ ২ সাম গান করেন। অঙ্থকে আহবনীক্প-খরের উত্তর দিক্‌ দিয়া লইয়। যাইতে হয়। মুল 
্রাহ্মণে অখ্বকে ফিরাইয়। আনিয়া উত্তরমুখে স্থাপন করিবার কথ| উত্ত হইযাছে, “তমুদঞ্চং প্রমুঞ্চতি |” 
কাত্যায়নশ্রোতসুত্রের ব্যাখ্যা ও পদ্ধতিতে পশ্চিদমুখের কথা দৃষ্ট হয়; চ:8861108 ইহাই গ্রহণ 
করিয়াছেন।" জরটব্য--কা, শো, ৪. ৯, ১৪, যাজ্িকদেব-পদ্ধতি। 


১ অং ৪ ব্রা. ] দ্বিতীয় কাণ্ড ২৭ 


ইহাকে শাপ প্রদান করেন, যে, “ইহার নিকট হইতে প্রাণ পরাম্মুখ হউক !, 
তিনি সেইরূপই হইবার যোগ্য হন। অতএব তাহারা সেইরূপেই তাহ! 
বহন করিবেন । 

২৩। অনস্তর তিনি ( অধ্বধূ্প) অশ্বকে পদক্ষেপ করান । তিনি তাঁহাঁকে 
পদক্ষেপ করাইয়! পুর্বাতিমুখ করিয়া লইয়! যান, এবং পুনর্ধার প্রত্যাবর্তন 
করান ও উত্তরমুখ করিয়! রাখেন অশ্ব বীর্য) এবং যেহেতু তিনি মনে 
করেন যে, “পাছে ইহা ( যজমান ) হইতে বীর্ধ্য পরাম্মুখ হইয়। যায়, সেই জন্ত 
পুনর্বার তাহাকে প্রত্যাবর্তন করান । 

২৪। তিনি অশ্বের পদচিহ্নেত১ তাহ! (অগি) স্থাপন করেন। অশ্ব 
বীর্ধ্যই ; অতএব ইহা দ্বারা তিনি ইহাঁকে বীর্যেই আধান করেন । তিনি সেইজন্য 
অশ্বের পদচিক্নে আধান করেন ।*২ 

২৫। তিনি প্রথমে মৌনাবলগ্থনেই ( অশ্বপদচিহ্নকে সেই কাষ্ঠস্ত অগ্নি 
দ্বারা ) স্পর্শ করেন, ও অনস্তর তাহা উঠাইয়। আবার স্পর্শ করেন, এবং তৃতীয় 
বার “ভূর্ভৃবঃ ম্বঃ 1৮০৬ এই মন্ত্রেই আধান করেন। 

২৬। (এবিষয়ে) এই দ্বিতীয় (মত রহিয়াছে )_-তিনি প্রথমে মৌনাব- 
লম্বনেই স্পর্শ করেন, ও অনন্তর তাহা উঠাইয়া “ভূভূর্বেঃ স্বঃ!” শ্রই মন্ত্রেই 
দ্বিতীয় বারে আধান করেন। যে ব্যক্তি ইহাতে (পৃথিবীতে ) অগ্রতিষ্ঠিত 
থাকিরা কোন ভার উত্তোলন করেঃ সে তাহা উত্তোলন করিতে পাঁরে না, 
প্রত্যুত তাহাই তাহাকে সংশীর্ণ করিয়! দেয় |" 

২৭) তিনি যে মৌনাবলম্থনে স্পর্শ করেন, তাহাতে ( পৃথিবীরূপ ) এই 
প্রতিষ্ঠিতাতেই প্রতিষ্ঠিত হইয়। থাকেন; তিনি প্রতিষ্ঠিত থাকিম়। আধান করেন, 


৩১। অর্থাৎ আহবনীয়-খরের মধ্যে অশ্বখুরের চিহে। 

৩২। তৈতিরীয়ব্র/দ্গণে (১.১, ৫.৯) অঞ্থপদচিহে অগথ্িস্থাপন নিন্দ।পুর্বক নিষিষ্ 
হইয়াছে ; তবে এক পার্থে অঙ্থের পদক্ষেপ করান বিহিত হইয়াছে । 

৩৩। বাঁ. স. ৩, ৫ 7 কা. ভর, ৪. ৯. ১৬। এখানে বিকল প্রথম স্পর্শ ব| দ্বিতীয় ম্পর্শেও 
আধান বিহিত হইয়াছে । পরবর্তী কণ্ডিক। জষ্টব্য | 

৩৪। শেযোক বাক্যের পরবত্বাঁ কণ্ডিকার সহিত যন্বন্দ। 


২৮ শতপথ ব্রাহ্মণ [ ১ গর, ৪ ত্রা' 


এবং তাহাতে বিচলিত হন না । এখানে আ স্থু রি, পা ধি, ও মাঁধুকি ইহাকে 
( অগ্নিকে ) যেন (আহ্বনীয়-খরের ) পশ্চাৎ, (বাঁ পশ্চিম ) ভাগে ধারণ করিয়া- 
ছিলেন। অন্ত সমস্তইৎ ( আগ্রম্পর্শে ) অবসন্ন হইয়! যায়, এই জন্য তিনি 
প্রথম বারে (অগ্নিকে ) উঠায় “ভৃভৃবিঃ স্ব৮? এই মন্ত্ে ধান করিবেন; 
কেননা, ইহাতেই (এ সমস্ত) অনবসন্ন থাকিবে । তিনি ইহাদের মধ্যেণ 
যেরূপ ইচ্ছা কেন, সেইরূপ করিবেন | 

২৮। অনন্তর তিনি (যঙ্গমান ) ঘুরিয়। € অগ্নির) পূর্বভাগে গমনপুর্ববক 
জলন্ত ইন্ধনসমূহের পুর্্বভীগ ( অগ্রভাগ )* গ্রহণ করিয়! (এই মন্ত্র) জপ 
করেন-_“দেৌর স্টার বছত্বে, পৃথিবীর ন্যায় মহত্বে 1০৮ তিনি যে বলেন “দ্যৌর 
না বহুত্বে, তাহাতে এই বলেন যে, "ই দো যেমন নক্ষত্রসমূহে বহু, আমিও 
এষ্টরূপ বছ হব! তিনি যে বলেন “পৃথিবীর নার মহত্বেত তাহাতে এই 
বলেন যে, “এইট পৃথিবী যেমন মহতী, আমিও এইরূপ মহান্‌ হইব !--“হে দেব 
বজনী** পৃথিবী, সেই তোমার পৃষ্ঠে,”_কেননা, তিনি ইহার ( পৃথিবীর ) 
পৃষ্ঠে (অগ্নিকে ) আধান করেন,--“অন্ন ভেোজনের জন্য অন্নভোজী অগ্নিকে 
আধান করিতেছি 1” কেননা, অগ্নি অন্নভোজী, এবং তিনি তাঁহাতে এই বলেন 
যে “আমি অন্নভোঁজী হইব !, ইহা আশীঃপ্রার্থনা ; তিনি যদি ইচ্ছা করেন, 
ইহা জপ করিবেন, আর বদি ইচ্ছা! না করেন, ইহা আদর করিবেন না।"* 

২৯। অনন্তর তিনি সর্পরাজ্জীর"* খাক্সমূহের দ্বারা অগ্নির উপস্থান 


আপ পাপী কশিপীস্পপাগ পাশপাশি পপপপপীীপী পশিপিশপসীপীশিল | পিপি পাতি পিপিপি পপ পপি পাপ | পশীপাি 


৩৫। অর্থৎখরস্থিত দ্রবা। 

৩$। অর্থাৎ প্রথ৭, দ্বিতীয় ও তৃতীয় বারে অগ্নি স্থাপনের মধ্যে যে বারে ইচ্ছ। করেন, সেইবারে 
স্থাপন করিবেন। 

৩*। যুলভ|গে অগ্ি ধরান হইয়।ছিল ) ২৯শ টাক। দ্রষ্টব্য। 

৩৮ বা, স. ৩. ৫; কা. শ্রো) ৪.৯. ১৭। 

৩৯। দেবগণের যাগের আধারভূতা । 

৪৭০। অর্থ।ৎ জপ করিবেন ন1। 

৪১। দ্রষ্টবান্, ব্রা, ৫.৪.৪ ; এস্বানে এ শবে পৃথিবী বর্ধিত হইয়।ছে। (€ মূল শতপথের 
পরবর্তী কণ্ডিকা দ্রষ্টব্য ) কেননা, এই পৃথিবী “সর্পতো র[জ্ঞী*--অর্থাৎ গন প্রবৃত্ত ব্যক্তির ম্বামিনী, 
কারণ ইহা তাহাকে ধারণ করিয়া থাকে । এই পৃথিবী পুর্ধ্বে “অঙোমিকা” (লোমহীনা) ছিল, এবং 
লোম পাইবার জন্য কয়েকটি মন্ত্র দর্শন করিয়াছিল ; তাহাতে তাহার ওষধি ও বদস্পতি-নপ লোম 


১ অ. ও ত্রা.] দ্বিতীয় কাঁও ২৯ 


করেন--“এই চিত্রবর্ণ গমনশীল (“গৌঃ”)** আগমন করিয়াছে,এবং পুর্বভাঁগে 
মাতাকে (পুথিবীকে ) ও ত্বর্নোকের প্রতি গমন করিয়া পিতাকে (ছ্যলোককে ) 
প্রাপ্ত হইয়াছে ।”--“ইহাঁর প্রাণাপানপ্রেরিকা দীপ্তি অভান্তরে বিচরণ করিতেছে? 
( এই ) মহান্‌ ছ্যলোককে প্রকাশিত করিতেছে 1৮*--ঘিনি গ্রাতিদ্িন ছাতি- 
সমূচ্র দ্বার! (মৃহ্র্তরপ ) ত্রিংশৎ স্থানে বিরাজ করেন, (সেই) পতনের"? 
উদ্দেশে (স্ততিরূপ ) বাকা উচ্চারিত হয়।”** সন্ভারসমূহের দ্বারা, ব| নক্ষত্র- 
সমূহের দ্বারা, বা! খতুপমূহের দ্বারা, বা আধানের দ্বারা ইহার ধাহা অপ্রাপ্ত থাকে, 
তৎ্সমুদয়ই উহার দ্বারা প্রাপ্ত হওয়া যায়; অঠএব ভিনি সর্পরাজ্ঞীর খকৃ- 
সমূহের দ্বারা উপস্থান করিনেন। 

৩০। তদ্বিষয়ে কেহ কেহ) বলিয়াছেন_-দ পঁরাজ্ঞীর খক্সমূহের 
দ্বার উপস্থান করিবে না; কেননা, এই পৃথিবীই স প্পরাজ্জী, অতএব খিনি 
যে ইহাতে আদান করেন, তাভাতেই সসন্ত কাম্য বস্ত প্রাপ্ত হন। অতএব সর্প 
রা জ্ঞী র খক্সমূহের দ্বার! উপস্থান করিবে না 


উৎপন্ন হয়। সায়ণ এস্বানের তাৎপর্যা ব্যাখা। কগিয়! কহিয়াছেন--“স পঁ রাজী ভূমির অবতাররূপ 
কোন দেবত1” «এই ভূমি দেবতাশরীর গ্রহণ করিয়! ব্র্ধবাদিনা হ্ইয়ছিলেন ৮ তিনি ধথেদভাষ্ো 
(১০-১৮৯) স ্পরাজ্ঞী কে খধি বলিয়াছেন, এবং তাগাব্রাহ্মণে (৯.৮.৭) ব্রন্ধবাদিনী লিখিয়াছেন। 
তিনি শতপধের এই স্থলে ব্যাখ্য। করিয়াছেন--“সর্পণ (গসন)-শীল প্রাণিগণের রাঁজ্ঞী ।+ মহীধর বলেন 
( বা. স. ৩.৬) স্পরাজ্ঞী পৃথিবাভিষানিনী কদ্র। দ্রষ্টবা--আধেয়রাক্ধণ, ৩,২০। ধগ্েদের ১,১৮৯ 
তম সুক্তের অন্তর্গত খক্ত্রয় নর্পরাজ্বী-দৃষ্ট ; ইহার দেবতা হূর্যা, অথবা স্বয়ং স্পরাজ্ঞীই। 

৪২। “যিনি যজ্তসম্পত্তির জন্য তত্তৎ যঞ্জম।নগৃহে গমন করেন, অর্থাৎ অগ্রি--মহীধর ? ইনি 
বলেন যে, অগ্নিকে এখানে হুর্যারূপে বর্ন! করা হইয়াছে । খগ্ভাষ্যে এই মন্ত্র হুর্যাপক্ষে ব্াখ্যাত 
হইয়াছে; সেখানে «গো শর বুৎপত্তিলন্ধ অর্থ গ্রহণ কর] হইয়াছে । চ:£1108 ম্পষ্টত 
1১০ লিখিয়াছেন। 

8৩। আনি এখানে বায়ুরূপে বর্ণিত হইয়াছে--মহীধর। 

৪৪। পতঙ্গ-পক্ষী বাঁ সুর্যা, এস্থলে অগ্নি; পতন্ গচ্ছতীতি পতঙ্গঃ; অগ্নি প্রথমে উন 
পতিত হইয়া গার্থপত্া্থ।নে গমন করে. এবং সেখান হইতে আহবনীক্বস্থানে গমন করে-মহীধর | 

৪৫ বা, সং ৩.৬.৮; খ. স. ১০. ১৮৯; কা. শো. ৪, ৯. ১৮-১৯। 


পঞ্চম ব্রণ 


[১পুর্ণাহ তি) তাহার উদ্দেগ্ত। লৌকিক দৃষ্টান্তে তাগার সমর্থন /-+২ এ আনতি প্রদান না 
করিলে অগ্নি অধবধূর্ণ বা মজমানকে দগ্ধ কে ১৩ ই আহিতি পুর্ণ হওয়। আবশ্তক, তাহার 
প্রয়োজন, আছুতিতে “স্বাহা' শবের উচ্চাৎণ $--৪ গজাপতির হোমেয় দৃষ্টান্তে খাহা'শন্যোচ্চারণের 
সমর্থন, পূর্ণাভতির পরে যজযান-কর্ভুক ( শপ্রমা ও ব্রদ্দীকে ) বর গদানঃ তাহার ফল )--৫ কেহ 
কেহ বলেন ধ আহৃতির পব পরবগা হবিদমুহের আদ আবষ্ঠকত। নাই ।--৬ প্ববান-অগ্রির 
জন্য হবির গ্রহণ ও তত্প্রশংসা ;--৭ পাৰক-অগ্রির জন্য হূবগ্রহণ ও তৎগ্রশংস। ;--৮ শুচি-অগ্রির 
জন্য হবিগ্রহণ ও তংপ্রশংসা /--উত্ত হবিতরয়ঙ্ছে গবন্য ণহণ কাঁগবব অনুকূলে যুক্তি ;-১ ০২ 
পুর্ধেক্ত ইষ্টিসমূছেগ প্রকাপাস্তবে পশংদ' ১১২১৫ গবষানেছি না করার দোষ ও আখায়িকা 
দ্বার! তাহার কর্ধবাতা-নির্ধারণ ;-+১৬ প্রথষ হবিঠে একখ!নি ও অপর দুই হবির জন্য সাধারণ 
ভ|বে একখানি বহি খাকিবার বিধি ও তাহার মন্থন ;--১৭ পূর্বেক্ত হবিত্রয় পুরোডশ-স্বরূপ হইয়া 
থাকে, প্রত্যেকটি পুরোঢাশকে আট-আট খানি কপালে পাক কনার টিধি ও তাহার এশংনা; 
১৮--১৯ অদিতির জন্য চক্প্রদান ও ভাঠ।ন আাঁরগ্যকত|;--২, আদিতির ইঠ্িতে ঘিষ্টকুতের 
যাজ। ও অনুবাকা। বিরাট, ছন্দেরই হইলে ১২১ অগিতির ইষ্টিতে ধেনু দক্ষিণা, তাহার 
কারণ নিদ্েণ, ধেনু মাতার ন্তায় মনুযাগণকে পোষণ করে ১২২ ষতান্দে পরম |নেছিতে পবমানাদি 
বিশেষ্প ন| দিয়। কেবল অগ্নিপদেই হনিপ্রদান ক তে পার! যর এপক্ষেও গদিতির চরু নিধেমু |] 


১। তিন আহবনীয়কে নইয়া বাঈবান পণ পুর্ণাছ তি হোম করেন? 


১। পুর্ণানুতির পুঝে ( আবগ্ কতা থাঝ্লে) গন্যান্টি আগ্নও আধান কগিয়া লইতে হয়। 
আহবনীয়ের পগ দাক্ষণামির স্থাপন কর্তবা | ই৮ কাঠতে হহলে গাঠপতা অনিধই কিধিৎ মংশ গ্রহণ 
করিয়। অথব। পূর্ববর্ক্ষিত (২.১*১.১ ১ ১ম টাক দ্রষ্টব্য) গগ্ঠি গ্রহণ কখিয়। দক্ষিণ।গ্রিন থরে স্থাপন 
করিতে হয়। (মন্থন করিয়।ও দক্ষিণাগ্সি ইাপিত কণ। যায়-আপতৃধথ)। ইহ।র পর সভ্য 
নামক ( সতায়াং ভবঃ মভ'2) অগ্নির স্থ(গন । ইহাকে নভায় স্থাপিত জরিতে হয়। বনু বাখ্া- 
কারেরই ষতে এই অগ্নি কেবল ক্ষত্রিয়গণেনহ গু|পনীয়। ন্যহন প্রধন ভাবাকার কর্ক এস্থানে 
কে।ন মত গ্রকাশ করেন নাই; (ইনি নভাশবের ব্যাখা। কবিয়াছেন--প্যত্র হিতোহধা।গয়তি ব্যাচ 
বা” তবে কিব্র্মণের পক্ষে ইহা বিধেয় 1) সভা খনিকে গাহ্পতোর গার শগ্থদ করিয়া 
স্থাপন করিতে হয়। এই অন্ন স্থাপিত হইলে ( কোপ সভা অগ্নির পক্ষেই এই বিধি) যজমান 
একটি গাভী প্রদান করিয়। খত্িগ গণকে দু[তত্র।ড়। করিবার জন্য প্রবর্তিত করেন, এবং তাহারাও 
বিহার অর্থাৎ পক্জভুষির উত্তর দিকে একখ|নি বৃষচর্দন পাঁতিয়া তছুপরি একটি কাংস্য পাত্রকে 


২ অ.১ ব্রা.) দ্বিতীয় কাণ্ড ৩১ 


তিনি যেপু ্ণাছু তি ভোৌম বরেন। তাগনে নিজেন জন্য এই অগ্রিকে অন্ন: 
ভোজীই করিয়া থাকেন; তিনি উহাতে হাহাকে ভোজনীয় অন প্রদান করেন 
যেমন (কোন মাগ বা গাভী) জাত কুমার বা বখ্সকে স্তন গুদান করে, 
তিনিও সেইকপ তাহাকে (অগিকে ) ভোজনীয় অন গরদান করেন । 

২। সে (অগ্নি) এই এঅনের দ্বারা শান্ত ভযু,। এবং পচামান পর- 
বর্তী হবিপমুহের জনা উপ (স্ডিব) হয়া থাকে । তিনি যদি এই 
অ'ভুতিকে হোন ন। ঝরেন, ভাহ। হইলে সে নিশ্টধত অধ্বধুশ বা যজমানকে দগ্ধ 
করিয়া ফেলে, কেননা, তাহা নিপট সঞ্চরণ করেন; সেই 
জন্য তিনি এই আহুতিকে হোম কবেন। 

৩। তিনি তাহ (দেই আহু'গকে ) ডি হোম করেন; কেননা, 
পূর্ণ ( অর্থে) সমস্ত (বিশ্ব) ভিনি ই৬তে অনুস্তের ঘানাত ইহাকে শান্ত করেন। 
তিনি 'ম্বাহা উচ্চারণ কিয়! হোম বদেন? কেননাঃ স্বাহাকার অনিকক্ত 


সক ॥ 
শর »|হু৭ 


অধোমুখরপে স্থাপন করিয়া পাচটি ক'ড় অথন| তদভ!বে পাচটি শল।ক। দ্বার “মের দ্বার আঙি 
জয় করিব, বিষণেয় ছা তুনি জিত হইবে !” এই বণিয়। দূত ক্রাড়। আরম্ভ করেন। অবশেষে সেই 
গাভীটি খহ্থিকেগ! সকলেই সমভাবে প্র।প্ু হন। বজ্ঞকদেবের পদ্ধতিতে দুৃতক্রীড়ার পর সভ্য 
অগ্নির স্থাপন লিখিত হইয়!ছে | উ--ক।, শ্রৌ, ৪৯,১৯-২১ ১ এ পদ্ধতি । 

২। পুর্ণাছ তি খি'ধ কাত্যয়ন-শ্রীতন্থত্রে (৪,১০৫) বণিত হইয়[ছে-প্রথমে পাত্রান্তর হইতে 
আলাস্থালীতে আজা ঢালিয়৷ গাহপতো চাপাইতে হইবে । অনন্তর দর্ভদ্ব।রা খদিরকাঠঠজাত 
কব ও জুড়র সন্মাঞ্জন--দভে র অগ্র্থ।১1 অন্তভ[গ, এবং মূল দ্ব'র। বহির্ভাগকে পূর্বোক্ত প্রণ।লীতে 
(১.২.৪,৬ ) ১০ টীকা) সম্মর্জন করিতে হয়? অনন্তর গাইপতা হইতে আজাকে নাষাইয়া উৎপবন 
ও দর্শন ্ অবের ছাপা আজা গ্রহণপূর্ণক আৰ অর্থ।ৎ জু পুর্ণ করিতে হয় ও তাহার নাচে 
এক পাত্র রাখিতে হয়,যাই।ঠে পড়িস্জা ন। বায় । অনণ্তর একখ।নি প্র।দেশপরিষ।ণ পলশ-দমিৎ গ্রহণ- 
পূর্বক গমন কগিয়া তি'ন আহ্বনায়ের উত্তর দিক উপবেশন কণ্নে, এবং কুশ দ্বার। আহবনীয়কে 
পয়িস্তরণ করেন । পরে উত্থিত হইয়! সেই সগিৎ শিক্ষেণ কারয়। আবার উপবেশন করেন, এবং 
দক্ষিণ জানু নন্কুচিত করিয়! ও যঙ্গনানের দ্বার! পৃঠদেশে স্পৃ্ট হইয়া স্াাহ।কারোচ্চারণ করেন । অনস্তব 
যজমান অধ ও ত্রঙ্গাকে বর ( অর্থা শ্বশক্তি-অনুপবে ত.হ।দের আভিলধিত দ্রবা বনত্ুহিরণ্যাদিরূপ 
দক্ষিণা_-হ্বিঞথ/মী ) প্রদান করেন, ও তাহ। দ্বারা বাগ-বিসর্জন বা মোন্ত্।গ করিয়। থ|কেন। , 
ইহার পর অগ্নিহোত্র হোন হয়। য|জ্জিকদেব-পদ্ধতি, ৩৭৯-৩৮১ দ্রষ্টবা | 


৩৪ শতপথ ব্রাহ্মণ [১ প্র. € ত্র. 


এই জন্য তিনি ইহাতে অন্নেরই দ্বারা ইহাকে (অগ্নিকে ) বদ্ধিত করিয়া এই 
উজ্জ্ব্ বীর্ধ্যকে ইহাতে ( অগ্নিতে ) স্থাপন করেন | 

১৩। তাহা য.দ এই পর্য্যন্ত হয়* তবে বিপর্যান্তের ন্যায় হইয়। থাকে । 
অগ্নি ষখন দেবগণের নিকট হইতে মন্তুধুগণের নিকটে উপস্থিত হন, তিনি 
তখন ভাবিয়! দেখিয়।ছিলেন যে, 'আমি সমগ্র দেহে মন্তুষাগণের নিকট উপস্থিত 
হইব না।, 

১৪। তিনি এই (ভিন) লোকে এই তিনটি তনু (শরীর) বিনিহিত 
করিয়াছিলেন । তাহার যে পবমান-রূপ ছিল, তাহা তিনি এই পৃথিবীতে, 
যাহা পাবক-রূপ ছিল, তাহা অন্তরিক্ষে, এবং যাহা গশুচি-রূপ ছিল, তাহা 
ছালোকে বিনিহিত করিয়াছিলেন । সেই সনয়ে যাহার! খঘষি ছিলেন,সেই সমস্ত 
খধি জানিতে পারিলেন যে, অগ্নি অসম্পূর্ণ দেহে আমাদের নিকট উপাস্থৃত 
হইয়াছেন।” অনস্তর তাহার! ইহাকে এই সমস্ত হবি প্রদান করিয়াছিলেন । 

১৫। তিনি যেপবমান অগ্রকে (হবি) প্রদান করেন, তাহাতে হহার 
( অগ্নির) দ্বে রূপ এই পৃথিবীতে ছিল, তাহাই প্রাপ্ত হইয়। থাকেন) আর যে 
গাবক অগ্নিকে (হবি ) প্রদীন করেন, তাহাতে ইহার যে রূপ অস্তরিক্ষে ছিল, 
তাহাই প্রাপ্ত হন); এবং গুচি অগ্রিকে যে (হবি) প্রদান করেন, তাহাতে 
ইহার যে রূপ ছ্যলোক ছিল, ভাহাই প্রাপ্ত হইয়া থাকেন; এবং এইরূপেই 
সমগ্র অগ্নিকে স্থাপন করিতে পারেন,-_তাহার কিছুই অপনিহিত থাকে না। 
অতএব তিনি পরবর্তী হবিসমূহ অবশ্ত গ্রদান করিবেন । 

১৬। (পুর্বোক্ত হবিত্রয়ের মধ্যে) প্রথম হবিটির কেবল নিজের জ্য্য 
একখানি বঠি থাকে, এবং পরবন্তাঁ হবি ছুঈটির সাধারণ ভাবে একখানি বহি 
থাকে । এই (পৃথিবী-) লোক প্রথম হবির স্বরূপ, অস্তরিক্ষ দ্বিতীয় হবির 
স্বরূপ, এবং দে তৃতীয় হবির স্বরূপ; এই পৃথিবী বিস্তীর্ণ হইয়া রহিয়াছে, 





৬। অর্থাৎ অগ্ন্যাধেয যদ পুর্ণাহুতি-পর্যান্তই হয়, তাহার পরে আর পবমানেষ্টি না৷ করা যায়। 
্র্ঠবা «ম কণ্ডিকা। পবমানেষ্টি করিলেও হয়, ন| কগিলেও হয়, এইরূপই বিধি পাওয়া যায় 
(কা, শর, ৪. ১০, ৭ )$ এখানে প্রথ পক্ষ সম্র্থম কর! হইতেছে। 

1 পৃথিবী, অন্তরিক্ষ ও ছালে।ক, এই তিন লোক ? এবং পবধান, পাবক ও শুচি, এই তিন 
তনু। - 


২ অ. ১ ব্রা. দ্বিতীয়/কাও্ড ৩৪ 


এবং এই অস্তরিক্ষ লীনের ভার, ও এ ছ্যলোকও লীনের স্তায় রহিয়াছে; 
ইহারা উভয়ে (অন্তরিক্ষ ও ছ্যলোক ) তাহার (পৃথিবীর ) প্রতি ( পীড়। প্রদান 
করিতে) উদ্যত হইতে পারে ; এই জন্য তাহাদের একখানি সাধারণ বহি থ:কে।” 

১৭। (অগ্নির এই) সমস্ত পুরে।ডাশই অষ্ট (আটথানি ) কপালে ( পক্ক) 
হইয়! থাকে; কেননা,গা য়ত্রী অষ্টাক্ষরা,» ও গায়তরীই অগ্রির ছন্দঃ; তিনি ইহাতে 
(অশ্রিকে) নিজের ছন্দেই আধান করিয়! থাঁকেন। দেই সমস্ত কপাল (সমষ্টিতে) 
চতুধিংশতিটি, এবং গায়ত্রী চতুবিংপত্যক্ষরাই হইয়া থাকে, ও গায়ত্রীই অগ্রির 
ছন্দ; অতএব তিনি ইহাতে ( অগ্রিকে ) নিজের ছন্দ দ্বারাই 'মাধান করিয়া 
থাকেন৷ ইহাঁতে যাঁজ্যা ও অনুবাক] গায়ত্রী (ছন্দেরই ) হয়, এবং গায়ত্রী 
অগ্নির ছন্দ; অতএব তিনি ইহাতে অগ্নিকে নিজের ছন্দের দ্বারাই আধান 
করিয়া থাকেন 1১" 

১৮। অনস্তর তিনি অদিতিকে চকু প্রদান করেন। যিনি এই৯* হবিসমূহ 
গ্রহণ করেন, তিনি যেন এই লোক হইতে প্রচ্যুত হইয়। পড়েন, কেননা, তিনি 
তাহাতে এই (পৃথিবী, অন্তরিক্ষ ও দ্য) লোকসমূহে আরোহণপুর্ধক গমন 
করেন। 

১৯। কিন্তু তিনি যে অদ্দিতিকে চরু প্রদান করেন, তাহাতে,_এই 
পৃথিবীই অদ্দিতি, ও ইহাই প্রতিষ্ঠা হওয়ায়,--এই প্রতিষ্ঠাতেই প্রতিষ্ঠিত 
থাকিতে পারেন; এবং সেই জন্যই তিনি অদিতিকে চরু গ্রহণ করেন । 


৮। অর্থাৎ একখ।নি বির উভয়দিকে তারা উভয়ে থাকিলে তাহার উভয়দিকে তার সমান 
হওয়ায় অর তাহার! পৃথিবীর উপর পড়িবে না (?)। 

৯| অর্থাৎ গায়ত্রীর এক পদে অষ্টাক্ষর। 

১০। পবষান, পাবক ও গুচি এই অগ্রিত্রয়ের অনুব(ক্যাসমূহ যথাক্রমে খখেদের ৯.৬৬,১৯ 3 
১,১২.১০ ও ৮, 8৪.২১/ এবং যাজ্যাসযুহ যথাক্রমে ৯৬৬,২১3 ৫২৬,১ ) ও ৮৪৪১৭) এই 
সমত্তই গায়ত্রী ছন্দের । দ্রষ্টবা--মাস্ব, শ্রৌ, ২.১.২০--২৫ | এই উভয় ইষ্টির অন্তর্গত স্বিটকৃতে র 
অন্ুযাকা। ও ধাঙ্াও গায়ত্রীছন্দের ; যথাক্রমে অনুবাক্যা বথ1--ধথেদের ও, ১১, ২, ও ৩, ১১ ৬7 
এবং বখীক্রমে যাজা! যথা _-৩.১১.১) ১.১.১। যাগাস্তরে অনুবাক্া গাক্গত্রী, এবং যাজ্া ভিষ্ট ;প, 
হইয়া থাকে । দ্র্বা ১.৫,৫.১৫-. ১৬, ও চীক। 

১১। পৃথিবী, অস্তরিক্ষ ও দু!লোক-্বরূপ পবমানাদি হবি জ্রটবা--১৫শ ১৬শ ডিক | 


৩৬ শতপথ ব্রাহ্মণ [১ প্র ৫ ব্রা, 


২০। তাহার বলেন যে, তাহার (অদ্দিতির) সংঘাজ্যাছয় বিরাট. হইবে,১২ 
কেনন।, ইহা** বিরাট,? অথবা ক্রিষ্ট,প্‌ হইবে, কেননা, ইহা ত্রিষ্টপ্‌; অথবা 
জগতী হইবে, কেননা, ইহা জগতী। কিন্তু তাহারা বিরাট ই হইবে । 

২২। তাহার দক্ষিণা হইবে দেন্ু )৯* কেননা, ইহ! (পৃথিবী) ধেন্ুর ন্যায় 
মনুষ্যগণের সমস্ত কামনাকে পূর্ণ করে॥ ধেন্ধ মাতা, কেননা, ধেনু মাতার ন্যায় 
মন্ুষ্যগণকে ভরণ করে) অঠএব দর্ষিণ। ধেন্ু হইয়। থাকে । (গবমানোষ্টির ) 
ইহ! এক পদ্ধতি । 

২২। আর এই দ্বিতীয় (পদ্ধতি )। তিনি কেবল অগ্নিকেই** অষ্ট কপালে 
সংস্কৃত পুরোডাশ অর্পণ করিবেন। তিনি যে “পববান অগ্রনিকে” 'পাবক অগ্মিকে', 
ও 'শুচি অগ্নিকে” এইরূপে (প্রদান করেন), তাহাতে তাহা পরোক্ষ হইয়া যায়; 
ভর সরলভাবে (কেবল অগগ্নকে প্রদান করিয়।) তিনি ইহাকে অেগ্নিকে) 
প্রতাক্ষভাবে আধান করিতে পারেন; »* অতএব অগ্নিকে (তিনি শ্রাদান করি- 
বেন)। অনন্তর তিনি অদিতিকে চর প্রধান করেন । চরু্ সম্বন্ধে ( পুর্ধে) সেই 
যে (বিধি) অনুকুল, ( এখানেও সেই বিধিই ) অন্থকুল।১" 


১২। অর্থাৎ শ্বিষ্টকৃতের পুরে হনুবাক্। ও যাজা। বিরাট. ছন্দের হুইবে। জ্রষ্টব্য ১.৫.১.১২, 
ও টীকা; আব শ্রো, ২.১.৩০ 7 শাহ 1, শ্রে।, ২,২১৫ । 

১৩। পৃথিবীরূপ। অদ্দিতি। 

১৪। পুর্বেধোক্ত পবমানেষ্টি বা তনুহবিরিষ্টিতে ছয়, বা! বাঁর, ব! চব্বিখটি গে! ছুই ভাগে দক্ষিণা- 
রূপে দিতে হয। শ্রদ্ধ! হইলে যত ইচ্ছ। তত গে। জিতে পারা যায়। কা, শৌ, ৪.১০,১২-১৩ 
আপ, জো, ৫. ২০, ১৩--১৪; অদিতির দক্ষিণ ধেনু, কা, শো. ৪১০১৪; সবৎস গাভীর 
নাম ধেনু। পগবত্তী (৬) ব্রঙ্মণেপ ৩-৫ কিক দ্রষ্টব্য। 

১৫। অর্থাৎ অগ্নির পুর্বে পবম্ান|দি বিশেষণ না দিগ্না কেবল অগ্রিকেই দিতে হ্ইবে। কা. 
তো, ৪৯১৩,১১। 

১৬। সায়ণ বলেন--পবম।নাদি বিশেষণ খ্বার। অগ্নিকে বিশিষ্ট করিলে সেই বৈশিষ্ট্য দ্বারা আগ্নর 
পরোঁঞ্ষতা আসিয়া পড়ে, আর সেই বিশেষণ পরিতাগ করিলে সরল পথে কেবল অগ্নিকে দাঁন করিলে 
প্রত্যক্ষ ভাবে তাহাকে স্বীকার করা হয়। 

১৭। অর্থাৎ পবমানাদি বিশেষপ-যোগে ইষ্টি করিলে যেন তাহার্ন পর অপ্দিতির চরু বিহিত 
হইয়াছিল, [শরেষণ তা।গ করিলেও সেইরূপই অদিতির চর হইবে। 


ষষ্ঠ ব্রণ 


[১ যাজ্জিকের! যজ্ঞ করিতে গিয়া সে।মাভিষব, পশুবধ, ও ব্র'হিপ্রভৃতির অবঘাতের ঘর বস্তত 
যজ্ঞ বধ করেন ;--২ দেবগণ হত মজ্ঞকে দক্ষিণা দ্বার। অ।বার কর্মনদক্ষ করিয়।ছিলেন,দক্ষিণ'-শবের 
নির্ববচন, পূর্বে ইষ্টিতে দক্ষিণাদানের বিধি--৩--৫ ছয়, খাঁর, বা চন্বিশটি গাভী দক্ষিণ। দিতে 
হইবে, শ্রদ্ধ/মুমারে অধিকও দিতে পার| যায় ।--৯-৭ দক্ষিণ|দান-বিধির প্রশংসা ও সমর্থন; দেবগণ 
দ্বিবিধ,স্অগ্য।দি দেব,ও মনুযযদেব, াক্গণ মনুষ্যুদেব ,--৮-৪ অগ্াধ|নের ফলকথনের জঙ্ভ দেবাহর- 
আখ্যায়িকা, দেবগণ অমুতরূপ অগ্রাত্য়েকে পরাণ্ড হইর! অন্তরাত্মায় জনয়ে স্থাপন করেন ও তাহ।তে 
অহ্রগণকে পরাভব করেন। আহিতাগ্রি বাক্তিকে শক হিংসা কগিতে গারে না, আহিতাগ্রির যদিও 
দেবগণের ন্যায় অমৃত হইবার আশ! নাই, তথ।পি তিনি সমগ্র আয়ু লাভ করিয়া থাকেন ;--১৫ অগ্নি 
কিরূপে অন্তহ্ৃদয়ে আহিত হঠতে পারে, তাহার প্রিপাদন .__১৬ অন্তহর্দয়ে আহিত অগ্নি 
উদ্দীপন ;_১৮ অন্তঙ্গদয়ে আহিত অগ্নি ও যজম|নের মধ্যে কেহ গমনও করিতে পারে না, এবং 
তজ্জনা বাবধান-কুত কোনে! দে'নও হয় ন', এই অগ্র উপশ|ভ্তও হয় ন।)--১৮ প্রাণ, অপান, 
ও ব্যান-নামক অন্তর্বাযুই যথাক্রমে অন্তরায় আহিত আহবনীয় গহ্থপতা ও অন্থাহরাপচন 
( দক্ষিণ );--১৯ আহিতাগ্নি বাক্তি সতাই বলিষেন, মিথা! বছিবেন না, ইছার ফল ও দৃষ্টান্ত ;-- 
২০ প্রাচীন ঘটনার উল্লেখে সত্য-কথনের মমর্থন | ] 

১। তাহারা যে যজ্ঞকে বিস্তার করেন, আহাতে তাহাকে (ষজ্ঞকে) বধ করেন) 
তাহার! যে ( সোমকে ) অভিষব করেন তাহাতে তাহাকে বধ করেন» তাহারা 
ষে পশুকে হনন করেন, শাসন করেন, তাহাতে তাহাকে বধ করেন; তাঁহারা 
উলুখল ও মুঘল, এবং দুষৎ ও উপলা দ্বারা হবিধঞ্তকে বধ করিয়া থাকেন। 

২1 যজ্ঞ হত হইয়! ( ফলোং্পাদনে ) দক্ষ ( সমর্থ) হইতে পারে নাই। 
( অনস্তর) দেবগণ দক্ষিণ! দ্বারা তাহাকে দক্ষ করেন ( “অদক্ষয়ন'” )। তাহার 
যে তাঁহাকে দক্ষিণ! দ্বার! দ ক্ষ করিয়াছিলেন, তাহাতেই তাহার নাম দক্ষিণ! । 
অতএব যজ্ঞ এখানে হত হইলে তাহার যাহা কিছু বাথিত হয়, তাহাই তাহার 
দক্ষিণা দার ( আবার) দক্ষ করিয়া দেন, এবং যজ্ঞ সমুদ্ধ হইয| উঠে। সেই 
জন্যই তিনি দক্ষিণা প্রদান করেন । 

৩। তিনি ছয়টি (গাভী) প্রদান করিবেন; কেননা সংবৎয়ের খত 
ছয়টি, এবং সংবতমর যজ্ঞ ও গ্রজাপতি-ম্বরূপ; অতএব যজ্ঞ যৎপরিমাঁণ, 
--ইহার যে মাত্র আছে, তিনি তাহা দ্বারাই ইহাকে (যজ্ঞকে ) দক্ষ করেন। 


৩৮ শতপথ ব্রাহ্মণ ১ প্র.ঙ ব্রা, 


৪ | তিনি দ্বাদশটি প্রদান করিবেন ;হকেননা, সংব্সরের মাস দ্বাদশটি, 
এবং সংবৎসর ষজ্ঞ ও প্রজাপতি-স্বরূপ ; অতএব যজ্ঞ যৎপরিমাণ,--ইহার যে 
মাতা আছে, তিনি তাহাতেই ইহাকে দক্ষ করেন। 

৫। তিনি চতুধিংশতিটি দিবেন, কেননা, সংবৎরের অর্দমাঁস চতুবিংশতি, 
এবং সংবতসর যজ্ঞ ও প্রজাপতি-স্বরূপ; অতএব যজ্ঞ য্পরিমাণ,--ইহার ষে 
মাত্র। আছে, তিনি তাহাঁতেই ইহাকে দক্ষ করেন । ইহাই দক্ষিণার পরিমাণ; 
কিন্ত তিনি শ্রদ্ধান্ুমারে অধিকতর দক্ষিণা দিতে পারেন 1১ তিনি যে দক্ষিণ! 
প্রদান করেন, (তাহার কারণ এই )-- 

৬। দেবগণ ছুই প্রকার; দ্েবগণই দেব, আর যে সকল ব্রান্ধণ 
বহুশ্রুত ও অধীতপাঞ্গবেদ,* তাহারা মনুষ্যদেব ।* তাহাদের যজ্ঞ দ্বিধা বিভক্ত) 
অ'হুতিঘমূহ দেবণের, এবং দক্ষিণা বহুহ্ত অপীতপাঙ্গবেদ মনুষ্যদেব ব্রাহ্ধণ- 
গণের; ইহা (যজ্ঞ) আহতিসমূহের দ্বার দেধগণকে প্রীত করে, এবং দক্ষিণা 
সমূহের দ্বারা বহুশ্রুত অধীতপাঙ্গবেদ ব্রাঙ্গণকে প্রীত করে। মেই উভয় 
দ্বেবগণ প্রীত হইয়! ইহাকে স্ুধায় স্থাপিত করেন ।! 

৭| লোকে যেমন যোনিতে রেত স্থাপন করে, সেইরূপই খত্বিগ গণ 
যজমানকে (শ্বর্গ) লোকে স্থাপন করেন। তিনি যে হ্হাদিগকে তাহা 
( দক্ষিণা) প্রদ(ন করেন, (তাহার কাবণ, ঠিনি মনে করেন যে), "হারা 
আমাকে ইহা “স্বর্গ ) প্রাপ্ত করাইয়াছেন, (তাহাদিগকে দক্ষিণা দান কর! 
উচিত )1» ইহাই দক্ষিণাসমূঙ্তের (রীতি)। 

৮। দেবগণ ও অস্থুরগণ উভয়েই প্রঞ্জাপতির অপত্য; তাহার! উভয়ে 
পরস্পর স্পদ্ধা! করিয়াছিলেন। তাহাদের উভয়েরই আত্মা* ছিল ন।, তাহার 
১1 এম ব্রা্গণের ১৪শ টাকা জবা, ৩৬ পৃষ্ঠা । 7 

২। পশুশ্রবাংসে|ইনুচানাঃ ৮” *শুশত্রধ!ংসে। বছুশ্রত'$, অনুচানাঃ শ্ব(লবোদাধ্যয়নেন জ্ঞাতনু. 
ানপরা:-_সায়প। অথবা খাঁহারা শিষাগ্নণকে অনুক্রমে শিশ্ষ। গ্রদন করেন তাহারা অনুচান। 

৩। “এতে বৈ দেবাঃ প্রত্যক্ষং হদ্‌ ব্রা্ধণ। :- তৈ. ল. ১.৭,৩.২। 

৪1 তুপ্পনীয় --৪.৩, ৩, ৪ | | 

৫) পন্বগে লোকে”--ইতি কাণশাখা-পঠ। 
এষা সায়ণ এখানে 'আত্ম। শব্ধের অর্থ আং্মজ্ঞ'ন করিয়ছেনঃ মুল “অনাত্মানঃ; 
“আন্মজ্ঞানরছিত! অবিবেকিনো জাতাঃ--" সায়ণভাষা 





২ অ.ংত্রাং। শতপথ ব্র।ঙ্গণ ৩৯ 


মর্ত্য ছিলেন, কেননা, যাহার আত্মা থাকে না, সে মর্ত্য। সেই মর্ত্য উভয়- 
দলের মধ্যে অগ্নিই অমৃত ছিলেন, এবং সেই অমুতকেই (অগ্রিকে) আশ্রয় 
করিয়! তাহারা জীবিত থাকিতেন | তাহারা (অস্থরের! ) ইহাদিগের ( দেব- 
গণের ) মধ্যে ষীহীকেই হত করিত, তিনিই সেখানে (হত ) হইতেন । 

৯| অনন্তর দেবগণ অল্পতর হইয়া অবশিষ্ট থাঁকিলেন এবং অর্চনা ও 
শ্রম করিতে করিতে বলিলেন যে, শিক্র মত্ত্য অসুরগণকে আমরা অভিভব 
করিব! অনন্তর তাহারা এই অমুত অগ্না। ধেয় কে দর্শন করিলেন । 

১০ । তাহারা ঝললেন--'অহো ! আমরা এই অমৃতকে অস্তরাত্মায় 
স্থাপন করিয়া, (ও তাহাতে ) অমৃত তইয়! অহিংসনীয় হইয়া (আমাদের ) শক্র 
মর্ত্য অস্থুরগণকে অভিভব করিব !+ 

১১। তাহারা বলিলেন--“আমাদের উভয়ের মধ্যে এই অগ্নি রহিয়াছে, 
( অতএব ) অস্থরগণকে প্রকাশ করিয়া বলিব ।* 

১২। তাহারা বলিলেন--'আনর! দুইটি অগ্নি আধান" করিব, আর 
তোমবা কি করিবে? 

১৩। তাহারা বলিল--“মামরা তাহা হইলে এই অগ্নিকে নীচেই স্থাপন 
করিব ( “নেব ধাস্যামহে” ), এবং ভাহাকে বলিব যে, এখানে তৃণসমূহ দগ্ধ 
কর! এখানে দারুসমূহ দঞ্ধ কর! এখানে অন্ন পাক কর! এখানে মাংস 
পাক কর!” অন্নুরগণ যে অগ্নিকে নীচে স্থাপন করিয়াছিল, তাহ! দ্বার মন্ুষ্যগণ 
ভোজন করে। 

১৪। অনস্তর দেবগণ ইহাকে ( অগ্নিকে ) অস্তরাত্মায় আধান করিলেন, 
এবং এই অমৃতকে অস্তরাত্মীয় আধান করিয়। ( তাহাঠে ) অমৃত হইয়। অহিংস- 
নীয় হইগ্া হিংসনীয় মর্ত্য শক্রগণকে অভিভব করিলেন। উনি সেউ- 
রূপই ই্াাতে 'মমুতকে অন্তরাত্মায় আধান করেন, এবং (যদ্দিও তাহার তাহাতে) 
অমু্ত্বের আশা নাই, (তথাপি) সমগ্র আয়ু প্রাপ্ত হইয়া থাকেন, এবং 





৭। অর্থাৎ 'অন্য়গণকে দ্গানাইয়াই আমাদের আধান কর! উচিত, ইহাই উহার! বিচার করি- 


গেন। স্সায়ণ। 
৮। স্তাপন করিব, ব অন্তরাজ্ম।য় স্থাপন করিব ; “আ।ধাস্যাষহে 1 


৪০ শতপথ ত্রাঙ্গণ | ১ প্র. ৬ ত্রা, 


অহিংসনীয়ই হন? শত্রু হিংসা করিতে ইচ্ছ! করিলেও হ্হাঁ:ক হিংসা করিতে 
পারে না। অতএব আহিতাগ্সি ও অনাহিত্াপ্নি বাক্তি যদি (পরস্পর ) স্পর্ধা 
কুরে, তাহা হইলে আহিতাগ্রি ব্যক্তিই ( অপরকে ) অভিভব করে, কেননা, সে 
তখন অহিংসনীয় হয়) অমুত হয় । 

১৫। তাহার! খন এ স্থানে ইহাকে (অগ্নিকে) মন্থন করেন, তখন 
ইহা ( অগ্নি) জাত হইলে, তিনি ( যঙ্গমান ) ইহার উপরে শ্বাস ত্যাগ করেন 
( “অভিপ্রাণিতি” ), কেননা, প্রাণই অগ্নি, এবং তিনি তাহাতে উৎপন্ন ইহাকে 
( অগ্রিকে, বস্তত ) উত্পাদন করেন । তিনি পুনর্বার শ্বাস গ্রহণ করেন 
(*অপানিতি” ), এবং ভাহাঁতে ইহাকে অন্তরাত্ময় আধান করেন। এইরূপে 
সেই অগ্নি ইহার অন্তরাত্মার আহিত হইয়! থাকে ।* 

১৬। তিনি তাহাকে উদ্দীপ্ত করিয়া সমুজ্জলিত করেন ; “আমি এখানে 
যাগ করিব, আমি এখানে স্থকৃত১* করিব!” এই (সঙ্কল্প) দ্বারা তিনি তাহার 
অন্তরাত্মার আহিত অগ্রিকে সমুজ্জলি 5 করিয়া থাকেন । 

১৭। ( কেহ কেহ ভয় কবেন যে, কোনে! ব্যক্তি এই অগ্থি ও যজমানের ) 
মধ্যে আগমন করিয়াছিল, ( এবং তাহাতে অগ্নি) বিমুখ হইয়াছিল ১১ কিন্ত 
তিনি যতদিন জীবিত থাকেন, ততদিন, যে অগি ইহার অন্তরাত্মাীয় আহিত 
হইয়াছে,সেই অগ্নি ও ইভাঁর মধ্যে কেহই আগমন করে না । অতএব তিনি তাহা 
আদর করিবেন না। (আর যে তাহারা বলেন--) ইহা উপশাস্ত হইয়া 
য/ইবে” ( তাহাঁও মহে ), কেননা, তাহার যে অগ্নি অন্তরাত্বায় আহিত হইয়াছে, 
তাহা, তিনি যতদিন জীবিত থ।কেন, ততদিন উপশাস্ত হয় না । 

১৮। প্রাণসমূহই সেই সমস্ত অশ্রিঃ প্রাণ ও উদানই (যথাক্রমে ) 
আহবনীর ও গাহ্পতা, এবং ব্যান অন্বা হার্ধযপচন । 

১৯। এই-সেই অগ্নযাধেয়ের সত্য উপচার (সেবা, বা পু) যিনি গত্য 
বলেন, তিনি, সমুজ্জলিত অগ্রিকে ঘ্বৃত দ্বারা অভিষেচন করিলে তাহা যেরূপ 
হয়, সেইরূপই ইহাকে ( অগ্নিকে ) উদ্দীপ্ত করিম! থাকেন; তাহার অধিকতর- 





*। চতুর্থ ব্র্ষণের ২৯ সংখাক টীকা দ্রষ্টবা। 
*১০। সৎকাধ্য, ব! পুণ্য কা্যা। 
১১।* সায়ণভাব্য জবা । 


২ অ.ং ব্রা, দ্বিতীয় কাও ৪১ 


অধিকতরই তেজ ভয়, এবং (স্বয়ং ) পর-পর দিন ( উত্তবোঁতর ) শ্রেয়ান্‌ হইয়া 
উঠেন | আর যে বাক্তি অনৃত বলেন, তিনি, সমুজ্জলিত অগ্রিকে জলের দ্বারা 
অভিষেচন করলে যে দখ হম, 'অইক্জপত শাঠাজে নষ্ট করিয়া ফেলেন; তাহার 
তেজ শল্প গর অন হরল ভয়, এবং পর পর দিন (নিজে ) নিকৃষ্টতর তঈয়া পড়েন। 
অতএব তিনি সতা বদিখেন | 

২০। শুদ্বিষযয়ে ইপবেশি(উপবেশ-পুল্র) অ রণ কে জ্ঞাতিগণ 
বলিয়াছিলেন-_-তিন্ি স্তবিন ভইযাঁছ, অগ্মদ্ধয আধান কর 1” গিনি উত্তর 
করিয়াছিলেন আপনারা ইহা বদিবেন না যে, “তুমি বাগয হই তও ? 
কেননা, আহিহাগ্রি বাক্তকে অনৃত বলিতে হয় না, তিনি কখনো কিছু শা 
বলিতেও পারেন, কিস্ত অনু» বালবেন না” অতএব সতাত উপচার 1১৯ 


১ই। ডঁ?-৮১,১০১০৪ ০৮৫ । 

১৩। এই কওিক্কার মুল এই $--পতছু হাপাকণমৌপবেশিং জ্ঞাতয় উচুঃ স্কবিরে! বা অ স্ত্রী 
আধংন্বেতি। স হোবাচ তে মৈতদ্‌ জূথ বাচংযম এটৈধি, ন বা অহিতাগ্সিনানৃতং ব্দিতবাং, ন বদগ্জাতু 
নানৃতং বদেৎ, তাঁবৎ সতামেবে।পচার ২তি।” স।য়ণ এখানে যে ভাষা করিয়াছেন তাহাব অর্থ এইরূপ 
হয়__“আপনারা ইহা বলিবেন না যে, বাগ যতই হতে হয় ( অর্থাৎ অগ্রাধান করিয়া মিথ্যাবর্ঞন- 
পূর্বক কেবল ধে সতা বলিবে, তাহ। নহে, বাগযত হঈয়াই থাকিতে হইবে ; এই কথা 
বলিবেন ন|) কেনন!, যে বাশব্যবহার করিবে তাহার মিথাকথন-নিষেধ সম্ভব হয় 
ন। )--বাচংযম এধেতি” বাগধত এব ভবতি। কুত এতৎ প্রার্থাতে? তত্রাহ “ন বা 
ইতি। আহিতাগ্িন| অনৃতং ন বদদিতবাম্‌। বাগবাবহারং কুর্ববতত্ত অনৃতবদননিষেধো ন সম্ভবতি ।” 
সায়ণেয় মতে “ন বদন্‌ জাতু ননৃতং বদেং” যুলের এই অংশের অর্থ হয়-'বে কথা বলে, সে 
যে কখন অনৃত ন বলে, তাহা নহে। কিন্তু যদি তাহাই হয়, তবে পরবর্তী ভাষযপড-স্তি 
সুসঙ্গত যনে হয় না--“যম্মাদেবমুষিণোক্তং--ন বদন্‌ জাতু, ইত্যাদি, তন্মাৎ সত্যবচনষেবাগ্রা- 
ধেয়স্যাঙ্গমিতান্বয়ঃ।” জ্ঞ।তিবর্গের প্রশ্নের তাঁৎপর্যা এই বুঝিতে হইবে "যে, “অগ্রাধান করিয়। তুষি 
বাগ্যত হও ।' অরুণ উত্তর কয়িতেছেন যে, বাগ্যত হইতে হইবে না, সত্য বলিলেই চলিবে। 


কা, শো, ৪১০১৫ । 
ঙ৬ 


দ্বিতীয় প্রপাঠক 


প্রথম ব্রাহ্মণ 


[ ১ অগ্র্যাধেয়ের যশ ও রাজা -হেতুত্ববর্ণন ;- ২-৪ বক্ষা্াণ পুনরাধেয় বিধির প্রশংসার 
জন্য আখায়িক| ;--৫ পুনরাধেয়-অনুষ্ঠানের ফল $--৬ অগ্নিলম্বন্ধের উল্লেখে পুনরাধেয়ের প্রশংস। ১ 
৭ বর্ষা খতুতে পুনরাধেয়-আধানের বিধি ও তাহা সমর্থন, বর্ষশবের বুৎপত্তি, বর্ধা সর্ববধত- 
স্বরূপ ;--৮ প্রকারাপ্তরে বার মর্বখতু্ধরূপত্ব-প্রতিপান ;--৯ পুনরাধান দিনের মধ্যভাগে 
বিধেয়, ইহাই প্রতিপ।দনের জন্য আদিতোর সববধতুষ্ধূপত্ব-প্রতিপাদন ;--১০ মধান্কের ব| 
দিবার মধ্যভাগের প্রশংসা, মানুষ ছায়গ শ্যায় পাপ দ্বার] অনুযুস্ত থাকে ;--১১ দণ্ড ত্ব(র। অগ্রির 
উদ্ধরণ, অগ্নির উদ্ধরণে দতব্যবহারের সমর্থন ;--১২ কপালস্থানীয় ছুইটি অর্কপত্রে ত্রীহিনিশ্বিত 
অগুপ গাক কিয়া গাঠপত্য আগর গ্বানে স্থাপন /--১৩ ছুইটি অকপত্রে যবনির্ষ্িত অপুপ পাক 
করিয়া! আহবনীয় অগ্নর সনে স্থাপন ;+7১১ এই বিধিদ্বয়ের উদ্দেশ ও থওন ;-১৪ 
পবম।নেষ্টিস্থলে কেবল মম্নিকে্ পঞ্চকপলপর পুরোডাশ দিবার বিধি ;-+১৫ সমস্ত যন্ত 
আগ্নেয় হইয়া থাকে ;--১৬ চরম অনুযাজের পুব্বপযান্ত *ন্বদমুহের অনুষ্চন্বরে উচ্চারণের বিধান 
ও তাহার সমর্থন ১--১৭ 1শেষ অনুযাজকে উচ্চেঃম্বরে কিবার। বিধি ও! যুক্তি ;--১৮ প্রযাজ- 
মন্ত্রোচ্চারণের জন্য অধ্বযুণকরর্ষ হোতার আন, প্রথম প্রযাজে সমিৎশকের স্থানে প্রত্াক্ষত অগ্নি- 
শফ দিতে পাগা যায় ;--১৯ প্রয/জ-বাজা(সমুহে বিভিন্ন-বিওিন্ন বিভক্তিযুক্ত অগ্রশব্ষের নিবেশ )-- 
২০ আঙ্যভাগঘয়ের মন্ত্র, প্রথম আঙজাভাগ কেবল খগ্রির।এবং দ্বিতীয় আজ্যভাগ পবমাঁন অগ্নি বা ইন্দু 
মান্‌ অগ্নির হইয়া থাকে ;--২৯ অগ্নি অন্ুবাকা ডচ্চারণের জন্য অধ্বযুযর|হোতাগ নিকট প্রার্থন। 
হোতৃকর্তুক তাহার পাঠ, তাহার তাৎপধাব্যাখা ;--২২-২৩ পবমান ও ইন্দুম।ন্‌ অগ্নির জন্য আজ্যভাগ 
নিশ্চিত হইলে তাহার অনুবাকা। উচ্চারণ ;--২৪ অগ্নিগ অনুব।কা। এবং িষ্টকৃতের যাজা। ও অনু- 
বাক্যার উচ্চারণের জনা অধবুান ছে ।(তৃদমীপে প্রার্থনা ;--২৫ অনুয।জত্রয়ের প্রথম ও দ্বিতীয় যাজ্যায় 
যথাক্রমে 'অগ্নে্ ও £অগ্রে এই ছুই আগ্র শব্দ যোগ করিয়! তাহাদিগকে আগ্নেয় করা,তৃতীয় অনুযাজে 
পূর্বেই অগ্নিশব্ব থাকায় তাহা নিজেই আগ্রেয় রহিয়াছে ;--২৬ পুরবেবোজরূপে প্রযাজ ও অনুযাজ- 
মযুহে অগ্নি-শবে উত্তর ছয়টি [বভক্তি প্রযুক্ত হইয়! থকে, এই ছয় সংখ্যার প্রশংসা ;--২৭ পুব্াক্ত 
বিভজ্িসমুহের এক্ষরসংখা। ধরিয়। প্রশংসা, প্রযাজ ও অনুযাজ-সমূহের স্বরূপ ;--২৮ পুনরাধেয়ের 
দক্ষিণ হিরণ্য ব। বলীবর্দ হইবে। ] 


১। বরুণ রাজ্যকাম হইয়া উহা ( অগ্নিকে ) আধান করিয়াছিলেন । তিনি 
, রাজ্য গ্রাণ্চ হইয়াছিলেন ; এবং সেই জন্ত যে বাক্তি (ইহা) জানে, বা যে ব্যক্তি 
জানেন না, তাহারা! (উভয়ে ) বলে যে, বরুণ রাজা ৮ সোম যশক্কাম হ্ইয়। 


২ অ.৩ ব্রা: ] দ্বিতীয় কাণ্ড ৪৩ 


(ইহা) আধান করিয়াছিলেন, এবং তিনি যশস্বী ভইয়াছিলেন ; সেই জন্য যে 
বাক্তি সোমের নিকট (কিছু) লাভ করে, বা যে ব্যক্তি করে না, তাহারা উভয়েই 
(যশ) প্রাপ্ত ভয়। (লোকের! ) ইহা দ্বারা বশই দেখিতে আগমন করে; 
যে ব্যক্তি এইরূপ জানিয়৷ আধান করেন, তিনি মশহ প্রাপ্ত হন, রাজ্য প্রাপ্ত 
হন; 

২। দেবগণ বিজয়ের উদ্দোশে গমন করিবাব জন্যঃ বা স্বচ্ছন্দভ্রমণের ইচ্ছার 
জন্ট, অথবা “আমাদের মধ্যে রক্ষকতম উনি ( অগ্নি) রক্ষা করিবেন", এই মনে 
করিয়। গ্রামা ও আরণ্য সমস্ত রূপকে অগ্নির নিকট 'নভিত করিয়াছিলেন ।২ 

৩। অগ্নি সেই সমুদায়কে অত্যন্ত কামনা করিয়াছিলেন, এবং সমস্ত 
সংগৃহীত করিয়া তত্সমুদয়ের সহিত খতুসমূতের মধ্যে প্রবেশ করেন । দেবগণ 
মনে করিলেন--আবার আমরা (আমাদের স্তানে) ফিরিয়া যাই”, এবং 
(যেস্কানে ) অগ্নি তিরোভূত হইয়াছিলেন, ( সেউ স্থানে উপস্থিত হইলেন )। 
তাদের বড় হীন অবস্থা ভইয়াছিল, € এবং তাভারা বলিয়াছিনেন )--এখাঁনে 
কি কর্তব্য ? এবং বুদ্ধিই বা কি? 

৪। অনন্তর ত্বষ্টা এই পুনরাধেয় €অগ্নিকে) দেখিলেন। তিনি 
তাঁহা আধান করিলেন, এবং তাহ! দ্বারা অগ্নির প্রিয় ধামে উপস্থিত হইলেন? 
তিনি (অগ্নি) ইহাকে গ্রাম্য ও আরণ্য উভয়বিধ্ট রূপ ফিরাইয়া দিলেন । 
সেই জন্তই তাহারা বলিয়া থাকেন-_-রূপসমূত ত্বষ্টার”, কেননা, রূপসমূহ 
তবষ্টারঈ,* এবং ( ইহার) যত যত প্রকাঁর ( রূপ থাকে ), অপর জীবগণ ( তত- 
তত প্রকার ) প্রাপ্ত হইয়া থাকে ।* 


১। পুন রাধেয় (দ্রঃ--২.১.২-১০১১৪শ টীকা; ১২ পৃষ্ঠা) বিধানের জন্য প্রথমত এখানে 
ইহার প্রকৃতি-ভূত অগ্ন্যাথেয়ের রাজা ও যশোহেতুত্ব প্রতিপাদা হইয়।ছে। কা, শ্রৌ, ৪.১০ ১-২। 

২। তুলঃ-_তৈ, স, ১.৫.১,; ২.৩,২.১ ইত্যাদি । 

৩। “ইয়সা” ; “বিহীনাবস্থা' ইতি সায়ণ ; “চিন্তা-সইতি হরিস্বামী ; ভ্ঃ-১.৭,৩,১৪ ; 
২২০১৯ ১০। 

৪1 ১,৭,৩,১০১ ৮ম টীক1। 

৫। এখানে ভাবানুবাদ কর! হইয়াছে £ মুল এই--উপ হ তেবান্যাঃ প্রজা বাবচ্ছে। যাচ্ছ 
ইব তিষ্টস্তে।” 


৪৪ শতপথ ব্রাহ্মণ | ২ প্র. ১ ব্রা, 


৫| তিনি তাহার ( সেই ফলের) জনা* পুনরাধেয় (অগ্নিকে) আধান করি- 
বেন,কেনন। তিনি এইরূপে অগ্নির প্রিষ্ন ধামে উপস্থিত হন, এবং শিনি হহাকে 
গ্রামা ও আরণা উভয়বিপ রূপপমুহই ফিরাইয়। দেন ; তাতেই এই উভয়বিধ 
রূপসমৃহ দৃষ্ট হয়া থাকে ; এখং হভাই ( অগ্রাপেয় দ্বারা উভয়বিধ রূপের 
প্রাপ্তি )সন্ধোত্কর্ষ (“পরম ৩৮) । ইহাকে (কৃ পুনরীধেষ বা্জিকে, সকলেই ) 
স্পৃচা করিয়। থাকে, এবং ইনিও দশনায় (উত্কর্ষ লাভ করিয়া ) পুষ্ট হন । 

৬। এট যজ্ঞ আগ্নের। জ্যভঃস্বরূপ অগ্নি পাপের দাহক | ইনি (অগ্নি) 
তাহার (যজমানের ) পাপকে দগ্ধ করেন, এবং তিনি এখানে (ইহলে।কে ) 
প্রী ও যশের দ্বারা জ্যোঠিঃস্বরূপ, ও ওখানে (গরলোকে ) পুণ্ালোকত্ব হেতু 
জ্যোতিঃস্বরূপ হন । তিনি যাহার জন্য আধান করিবেন, তাহা হঠাহ । 

৭। তিনি বর্ষায় আপান করিবেন 7; কেননা, বাত সমস্তখতু-ন্বরপ । 
বর্ষাই সমস্তখতু-স্বরূপ বণিয়া (2 কের) অমৃণ্ ব ্ষে (ব্স-র,ব। বৃষ্টিতে) করি- 
য়াছি,অমুক বর্ষে কারয়াছি+, এত বর্পয়' সংপত্সন দণন করিয়া থ।ুকন (শর্ঘাৎ 
গণনা করেন) ।৮ বর্ষাই মস্ত খতুর রূপ । (লোকের) যে বলবা থাকে “গদ্য 
গ্রীষ্মের নায়”, তাহা বর্ষাতেই ভউয়া থাকে 5 (হে কেরা) যে বলিয়া থাকে "অদ্য 
শিশিরের নার, তাহা বর্যাতেই ভইয়া থাকে | বর্ষ (বর্ষণ) তইতে খ | হতয়াছে | 

৮1। আর হাহ পরোক্ষ রূগ।” যখন (বায়ু) পুক্বদকে প্রবাহিত হয় 
তখন তাহা বসস্তভের রূপ ; যখন ( মেঘ ) গজ্জন করে, এখন হাঞ্। গ্রীষ্মের রূপ, 
যখন বৃষ্টি হয়, তখন তাহ! বর্ধার রূপ ; যখন (বিছ্াৎ ) বিদো1ত5ত হয়, তখন 
তাহা শরদের রূপ ; এবং বখন বুষ্ট হয়৷ 'নবুন্ত হয়, ৩খন তাহ। হেমন্তের রূপ; 


৬। “কং” অনর্থক বাকাপুরপ নিপাত ; [নরুক্ত) ১.৩.৫ ) ডঃ--৭৫ সম, ৮১৮০১৯০১। 

প। এতৎ সমস্তই পুনরাধেয়ে দ্বিতীয়।ব।7 আংধানেয় ম্য বুঝিতে হইবে। 

৮1 এখানে বৃষ্টিনয়বাচা বধা এবং বৎনগব।চ ব ধশব্দের এক্য গ্রহণ করিয়া এইরূপ 
উক্ত হইয়াছে। 

৯। বর্ধাই ষে সর্বধতুত্বরূপ,' তাহ প্রতাক্ষ রূপের দ্বার! পুন্ন কওিষ্কায় প্রতিপাদিত 
হইয়াছে ; কেননা, সেখানে উক্ত হইয়াছে যে. ব্। খতুততই সময়ে মময়ে লোকে গ্রান্ম ও শিশিরকেও 
অনুভব করিয়!(থ|কে । গ্রীষ্ম, বর্ষ ও শিশির এই তিন ধাতু প্রধান, .এবং এক বর্ষাতে পুর্বেবেজ রূ 
সব গুলকেই পাওয়া।য।য়। অতএব বর্ষার সমস্ত খতুর লক্ষণ থাকায় তাহা র্ববধতুরথকপ | এখানে 
পরে।ক্ষ রূপ নিপ্দি্ই হইতেছে,।যাহাতে বর্ধাই সমস্তখতুষ্ষপ্ধপ বলিয়া গণা।হইতে পারে। 


২অ.৩ক্রা। দ্বিতীয় কাণ্ড ৪৫ 


(অতএব ) বর্ধাই সমস্ত খতুর শ্বরূপ। তিনি ( অগ্নি) খতুসমূহের মধ্যে প্রবেশ 
করিয়াছিলেন, এবং খ্ুসমূহ হইতেই তিনি ইহাকে ইহা দ্বারা নিশ্মিত করিয়া! 
থাকেন । 

৯। আদিতাই সমস্ত খতু | বখন ইহা উদ্দিত হন, তখন বসন্ত ; যখন গাভী- 
সমূহ দোহনের জন্য সম্মিণিত হয়, ১* তখন গ্রীন্ম; যখন দিনের মধ্যভাগ 
উপস্থিত হয়, তখন বর্ষা; যখন অপরাহ্ণ, তখন শরৎ ; এবং যখন ইহা ( সুর্য) 
অস্ত গমন করে, তখন হেমস্ত। অতএব তিনি দিনমধ্যভাগে ( “মধ্যন্দিনেশ ) 
আধান করিবেন। কেননা সেই সময়েই ইহা (হুর্য্য) এই লোকের নিকটতম 
হইয়া! থাকে, এবং তিনি ইহাতে অশীপতম মধাস্থল হইতেই ইহাঁকে অেগ্রিকে) 
নিন্মীণ করেন |৯১ 

১০| এই লোক ছায়ার নায় পাপ দ্বার। অনুষক্ত । এই ( মধ্যদিন ) 
সময়ে তহার তাহা : ছায়ারূপ পাপ) অন্নতম হইয়া থাকে, এবং পায়ের নীচে 
যেন অবসন্ন ১ভরা! গড়ে; অতএব তিনি ইহাতে (সেই সময়ে ) অন্পতম 
পাঁপকে পীড়িশ করিয়া থাবেন । অতএব তিনি মধাদিনেই আধান করিবেন। 

১১। তিনি তাহা (অগ্নিকে,গাহপত্ হইতে) দভনমৃহ দ্বারা উ দ্ধরণ করেন 
(উঠাইয়া লইয়া বান)।১২ তান পুর্ব ( অগ্্যাধেষে ) ইহাকে দারুসমূহের দ্বারা 
উদ্ধণ করেন) [৩নি যদি পুব্বে দারুসমূহেরে দ্বারা এবং পরেও দারুসমূহ্র দ্বার! 
(উদ্ধরণ করেন ), তাহা হইলে পুনরু'ক্ত করিয়া ফেলেন এবং (দারুবিষয়ক 
পরস্পর ) কলহ উত্পাদন করেন । দর্ভসমু জলম্বরূপ,** এবং জলই বর্ষা । তিনি 
(অগ্নি) খতুমমূহের মগ্যে+* গ্রাবেশ করিয়াছিলেন, অতএধ তিনি ইহাতে জল 


১০ দনিগবহ” , “সঙ্গত খাবো দোহন9৫ং যর” ইতি শব্দকলক্রম ; “দঙ্গচ্ছন্তে গাব! 
দেহনভূমিং যাল্সন কালে স মঙ্গ২-সায়ণ, ধা, স. ৫. ৭২, ৩. ভাষ্য । দিবার প্রথম 
তিন মূহ্র্ত প্রতঃকাল, তাহার পর তিন মুহুর্ত সঙ্গ ব7--প্রাতঃক।লো মুহুতী-স্ত্রীন্‌ সঙ্গব- 
স্তাবদেব তু ॥ 

১১। পুনরাধান মধান্দিনে অনুষ্ঠেয় ; কা. শৌ. ৪. ১১. ৬। 

১২। কা শো, ৪. ১১, ৭। 

১৩। ১.১, ৩, ৪ | 


১৪ । ৩য় কণ্ডিক। দ্রষ্টবা। 


৪৬ শতপথ ব্রাহ্মণ | ২ প্র. ১ ব্রা 


হঈতে জলেরই দ্বারা ইহাকে নিম্মিত করিয়া থাকেন। সেই জন্য তিনি দর্ভ- 
সমূহের দ্বার! উদ্ধরণ করেন । 

১২। তিনি ছুইটী অর্ক পত্রে ব্রীহিময় অপুপ (পাক ) করিয়া, যে স্থানে 
গার্থপত্যকে আধান করিবেন, সেই স্থানে তাহা স্থাপন করেন, ও তাহাতে 
গাঙ্ছপত্যকে আধান করেন । 

১৩। হিনি ছুইটি অর্কপত্রে যধময় অপুপ (পাক) করিয়া দে স্থানে 
আহবনীয়কে আধান করিবেন, সেহ স্থানে স্থাপন করেন, ও তাহাতে আহব- 
নীয়কে স্থাপন করেন ।১* তাহারা (ইভাই করেন, ও) বালয়া থাকেন--আমর। 
ইহাতে ইহাদিগকে ( এই পুনঃস্থাপি ৩ অপ্রিদ্ধয্কে ) পুর্বব অগ্নিদ্ধয় হইতে বাবহিত 
করি।” কিন্তুতিনি তাহা করিবেন না; কেননা, রান্রিসমূহ দ্বারাই ইহারা 
ব্যবহিত হইয়া পড়ে । 

১৪। তিনি পঞ্চ কপালে সংস্কৃত পুরোডাশ কেবল আগ্কেই প্রদান 
করেন।১* হার যাজ্যা ও অন্গবাক্যানমূহ পঞ্চপদা! পউবক্ত ছন্দের হইয়া থাকে 3১, 
কেননা, খতু পাঁচটি, এবং তিনি ( শপ্নি ) খতুমমূহে প্রবেশ করিয়াছিলেন । 
তিনি ইহাতে খতুপমূহ হতে ইহাকে নিশ্মি 5 করিয়া থাকেন । 

১৫। সমগ্র (যজ্ঞ) আগ্নের় ( অগ্রিসন্বন্ধী) হয়; কেননা, ত্বষ্টা এই 
প্রকীরেই অগ্নির প্রিয় ধামে গিয়া! ছিলেন ; অঙ৩এব সমগ্র (যজ্ঞ) আগ্নের় হইয়া 
থাকে ।১” 


১৫ কা. শ্রৌ, ৪. ১১, ৮। 

১৬। অর্থাৎ পুর্ণাহুতির পর যে তনুহবিরিষ্টি, বাপবমানে ষ্টি বিহিত হইয়াছে তাহারই 
দ্বানে ইহা! কথিত ও বিহিত হইতেছে । ইহার দ্বারা অপর হবিসযুহ নিষিদ্ধ হইতেছে বুঝিতে 
হইবে। ড্র--২, ১৭৫ ৬.। 

১৭। অনুবাকা। খ. স. ৪, ১০. ২; যাজ্য।--এ ৪. ১০, ৩; ম্বিষ্টকৃতের অনুবাক্যা--এ ৪. ১০. 
৪ ; যাজযা--৪. ১০, ১ আ. শর, ২. ৮, ১৪। 

১৮। এই জন্যই পুনরাধেয়ের ইঠ্টিতে প্রযা্জসমুহে বি!ভন্ন |াবতিনম্ন বিভক্তিতে অগ্নির নাষ 
আছে ; আশ্বালায়ন শ্রোতনুত্রে (২. ৮- ৫-৬ ) উক্ত হইয়াছে--“তন্তাং প্রযাজা নুষাজান্‌ বিতক্তিভি- 
বজেৎ ॥৫॥ 'সমিধঃ সমিধোহগ্নেহগ্র আজাসা বাস্ত। “তনুনপাদগ্রিমগ্ন আজান্য বেতু ॥ “ইড়োহগ্রিনাগ্ন 
আজান্ত বাস্ত। 'বর্রিগ্লিরগ্র আজাম্ত বেত্তিতি ॥* ৬৮ অন্যত্র আজ্যভাগণ্বয় মোম ও অগ্নিকে 
প্রদত্ত হয়, ঝ্স্ত এখানে উভয় আজ্যভাগই অগ্নিকে দেওয়া হইয়া থাকে । ভ্র:-_জাস্ব, শর. ২.৮.৭। 


২ অ. ৩ ব্রা] দ্বিতীয় কাণ্ড ৪৭ 


১৬। তাহারা সেই সময় অন্ুচ্চস্বরে (মস্ত্রগুলি উচ্চারণ ) করেন; কেনন! 
যদি কেহ কেবল (নিজের )জ্ঞাতি বা বন্ধুব জন্য কিছু করিতে ইচ্ছা করে, 
তাঁভা হইলে, তাহা( অনোর নিকট হইতে) ঠিরোভিত (কর! ) হয়। অন্য 
যজ্ঞ সমস্ত দেবগণেব ভল্) ভয় ( “বৈশ্বদেব”), কিন্তু উহা কেবল মাত্র অগ্নির ; যাহা 
তিরোহিত (করিয়া রাখ! হও), আভা অন্ুচ্ন্থর (দ্বারাউ কথিত ভয়); অতএব 
তাহার। অনুচ্চস্ববে করিয়া থাকেন । 

১৭1 শ্িনি শেষ অন্ুনাঁজকে উচ্চৈ£স্থরে করিয়। থাঁকেন ; কেননা, তখন 
চিনি কুএকন্মাঃ এবং সকলেই কু কার্মাকে জানিয়া থাকে | 

১৮। ন্িনি (অধবঘু9) হাহবাঁন করিয়া ( এবৎ ্আশীপ্বের প্রতাুন্তর লাভ 
করিয়া হোঙাকে ) বলেন১৯-_সিমিৎসমূহ্তের উদ্দেশে যাজা। পাঠ করুন 1”-ইহ! 
অগ্নির পরোক্ষ রূপ" কিন্তু ঠিনি হাউ বলতে পারেন_-“অগ্িসমূহের উদ্দেশে 
যাঁজা! গাঁঠ ককন 1১--উভাউ অগ্নির প্রতাক্ষরূপ 1২১ 

১৯) তিনি (ভোঁতা) উচ্চারণ করেন*২--“ভে অগ্নি, তাহার! (সমিৎ্সমৃহ) 
আজোর (ভাখ ) গ্রহণ করুক! বৌঝকৃ 1৮২০ “ন্িনি ('হনুনপাৎ্) আজ্ের 
অগ্নিকে গ্রহণ করুন । বৌঝক ১ “ন'ভারা (ইড়া-সমৃ ) অগ্রির দ্বারা আজ্োর 
(ভাগ) গ্রহণ ককক! বৌঝকৃ।” “ বহিঃ) অগ্নি আজোব (ভাগ) 
গ্রহণ করুক । বৌঝক 1” 


১৯। দ্রঃ). ৪, ৩, ৬) ৪র্থ গীকা; ১৬ কণ্ডিক1 ৮ ম টীকা; ১. ৪. «. ১ প্রভৃতি। 

২০। সমিৎসমুষ্ক দ্বারা অগ্রি সঙ্গিদ্ধ-সন্দাপ্ত হয় বলিয়৷ সমিৎ অগ্নিক় রূপ, কিন্তু তাহ! 
পরোক্ষ | 

২১। পূর্বে (১, ৪. ৪.৮) প্রথম প্রযাজে সদিৎই উচ্চারিত হইয়াছিল । এখানে স্পষ্টত 
অগ্রি-শব্দই উচ্চারণীয় বলিয়| বিহিত হইল; কাতা।য়ন এস্লে বিকল্পে উভয়ই বিধান করিয়াছেন ; 
কা, শর, ৪, ১১, ১১। 

২২। প্রকৃতিভূত মে প্রযাজ-যাজা আছে, তাহাতেই যথাক্রমে “অগ্নে” অগ্রিম” অগ্রিনা ও 
“অগ্রিঃ, এই কয়টি বিভক্তি ষোগ কযিয়! পাঠ করিতে হয় । পূর্ব্বোক্ত ১৮ শ টীকায় আশ্বলায়নশ্রৌত- 
সুত্রোদ্ধত মন্ত্র, ও ৪. ৪, ৩. ৬ঠ টাকা দষ্টবা। 

২৩। "বৌ ঝ কৃ” শবোর অর্থ কি তাহা সায়ণ ব্যাখা। করেন নাই। উহাবৌষট, শবেরই 
অনারূপ হইবে, কাণুপাঠ বৌ ষ ট-ই আছে। পূর্বে (৯, ৫. ৫. ২১)বৌক্শব্দ পাওয়া গিয়াছে | 


৪৮ শতপথ ব্রাহ্মণ | ২ প্র. ১ ব্রা, 


২০। তিনি আগ্নের় আজাভাগকে লক্ষ্য করিয়! বলেন--“অগ্থিকে স্বাই৮২" 
যদি তাহারা পবমাঁনের জন্য নিশ্চয় করিণা থাকেন, তবে, তিনি বলেন-_-্পব- 
মান অগ্রিকে স্বাহা 1৮২৭ তাঠারা ষদি ইন্দুমান্‌ অগ্নির জনা নিশ্চয় করিয়া 
থাকেন, তবে, তিনি বলেন--ইন্দুমান্‌ অগ্রিকে স্বাহ। 1” “অগ্নিকে স্বাহা ! 
আজাপ অগ্নিগণকে স্বাহা ! মেবনকাবা অগ্নি মাজোন (ভাগ) গ্রহণ করুন 1” 
তিনি ( এই সমুদয় ) উচ্চারণ কবেন। 

২১। তিনি ( অধবরুপ) বলেন-_-“আগ্নের় আজ্যতাগকে লক্ষ্য করিয়। অগ্নির 
অন্ুবাকা। উচ্চারণ করুন 1” তিনি (তো ঠা) উচ্চারণ করেন--“স্তোত্র দ্বারা 
অমর্ত্য অশ্রিকে বোধিত কর, ইনি প্রকাশমান হয দেবগণের নিকট 
আমাদের হবাসমূ স্াপন করুন !”২* কেননা, অগ্নি ঘখন অপসারিত হন, 
তখন যেন তিনি নিদ্রা যান; ঠিন ইৎ।ত ইহাকে সম্প্রবোৌধিতই করেন, এবং 
উঠাইয়া দেন। তিনি যাঁজাঁপাঠ করেন--“সেবনকারী অগ্ আজোর 
(ভাগ) গ্রহণ করুন !” 

২২। তাভারা যদি (দ্বিহীয় আজাভাগ ) পবমান অগ্নির জন্য নিশ্চয় 
করিয়া থাকেন, তাহা হইলে তিনি বলিবেন--পবমান অগ্নির অন্ুবাকা! উচ্চ।রণ 
করুন! তিনি উচ্চারণ করেন-_“হে অগ্নি আমাদের মায়ুঃসনৃভ (বাহাতে বদ্ধিত 
হয়, সেইরূপ )২" তুমি শোধন করিতেছ। আনন ও (ক্ষীরাদি) রস আমাদের 
দিকে প্রেরণ কর, এবং উপদ্রবকে দুরে বিনাশ কব !”২৮ এইরূপেই উহা 
আগ্নেয় হইয়া থাকে । সোমগ পবমান, এবং সো।মসথন্ধা আঙ্গাভাগ হইতেই 
তাহার! ইহ! লইয়া! যান ।২* তিনি যাঁজ্যা পা করেন-+*সেবনকারী পবমান 

অগ্নি আজোন (সাগ) গ্রহ" করুন ৮ 
২৫। প্রথম আজ্যভাগ কেবল অগ্নির জন্য, দ্বিতীয় আজাভাগ সোমের জন্য না করিয়! (১. ৪, 
৪. ২২) তংস্থানে পরান অগ্নি অথব। ইন্দুম।ন্‌ অগ্রিয় জন্য বিধেয়। কা, শ্রো, ৪. ১১, ১২। 

২৬ খ. স. ৫. ১৪. ১। 

২৭। সায়ণ-ভাষা, তৈ, স. ১, ৩, ১৪, ৭। 

২৮। খা. স, ৯, ১৬, ১৯ ) বাঁ, সং ১৯, ৩৮ ;৩তৈ, প, ১, ৩, ১৪, ৭ | 

২৯।  পবষান অর্থাৎ যাহ! পবিত্র হয়, সোমের যে পবমানতা অর্থ/ৎ পবিত্রীভাব তাহা সো্সন্ন্ধী 
আজ্যভাগ হইতেই আনীত । দ্বিতীয় আজ্যতাগ মোষসন্বন্ধী। ইহ। পুর্বের্ধ (১-৪.৪.২২) বল! হইয়াছে। 


২ অ.ও৩ ব্রা] দ্বিতীয় কাও ৪৯ 


২৩। আর যদি তাহার। ইন্দমান্‌ অগ্নির জন্য নিশ্চয় করিয়া থাকেন, 
তবে তিনি বলিবেন--+ইন্দুমান্‌ অগ্নির অন্বাঁকা| উচ্চারণ করুন তিনি (ছোতা) 
উচ্চারণ করেন--“হে অগ্ঠি, আগমন কর ; আমি এঈরূপে তোমার অপর স্ততি- 
সমূহ উচ্চারণ করিব; তুমি এ সমস্ত সোমের দ্বারা ( “ইন্দুভিঃ” ) বৃদ্ধি প্রাপ্ত 
হও !”** এইরূপেই ইহা আগ্নেয় হইয়া থাকে ৷ সোমই ইন্দু, এবং সোমসম্ন্বী 
আজাভাগ হইতে তাহারা ইহ! (সোমত্ব) লঙঈয়া যাঁন। তিনি যাজ্যাপাঠ 
করেন--“সেবনকারী ইন্দ্রমান্‌ অগ্নি আজোর (ভাগ) গ্রহণ করুন!” এবং 
এষ্ট প্রকারেই তিনি সমস্ত আগ্নেয় করিয়! থাকেন । 

২৪| অনন্তর তিনি (প্রধান) হবির সম্বন্ধে বলেন_-অগ্নির অন্ুবাকা! 
উচ্চারণ করুন! “অগ্নির মাজা! পাঠ করুন 1” “স্টিষ্টকুতের অন্ুবাঁকা! উচ্চারণ 
করুন।” “স্বিষ্টকৃতের যাঁজা! উচ্চারণ করুন !, আর যখন তিনি বলেন যে, 
“দেবগণের যাজা পাঠ করুন! তখন, এঅগ্নিসমূহের যাঁজ্যা পাঠ করুন 1৯১ 
উহ্হাই তিনি বলিয়া থাঁকেন । 

২৫) তিনি যাঁজা! পাঠ করেন--“€ দেব বহিঃ), অগ্নির ধনলাভ ও ধন- 
নিপাঁনের জন্য (হবিঃ) ভ্রীহচণ করুন! বৌঝক্‌ !,*২-ঘ(দেব নরাশংস ), 
পনলাভ ও ধননিধানেৰ জন্য অগ্থিতে ( বিঃ) গ্রহণ করুন ! বৌঝক্‌!” “দেব 
অগ্নি স্বিষ্টকৃৎ...”-_-এই তৃতীয় (অন্থমাজ ত) নিজেই আধেয় রহিয়াছে 
তিনি এই প্রকারে অন্ুযাঁজসযুহকে আগ্নেয করিয়া থাকেন। 

২৬। তিনি (যাজ্যাসমূহে অগ্রিশবে ) এট ছয়টি বিভক্কি উচ্চারণ করিয়া 
থাঁকেন ; যথা--প্রযাজসমূহে চারিটি, এবং অনুযাজসমূহে ছুইটি।** খতুসমূহ 
ছয়টি, এবং তিনি ( অগ্নি ) খতুসমূচেই প্রবেশ 'করিয়াছিলেন; তিনি ইহাতে 
খতৃসমূহ হইতেই ইহাকে নির্মিত করিয়া থাকেন। 





৩০। খা, স, ৬. ১৬. ৬ ; আশ্ব, শ্রোৌ, ২. ৮. ৭। 

৩১। জ্রষ্টবা--১. ৬. ৪. ১৪; কা, শ্রৌ, ৪. ১১, ১২। 

৩২। জ্ষ্টবা-্"১. ৬.৪. ১৫7 প্রথম ও দ্বিতীয় অনুধাজের যাজ্যায় যথাক্রমে অগ্রেত ও 
“মগ” পদ যোগ করিয়। তাহাদের অগ্নিসপবন্ধ রক্ষ। কর! হয়; তৃতীয় অন্ুযাজে ত “অগ্নি: পদ 
স্পষ্টতই আছে। 

৩৩। পূর্বে্বান্ত ১৮ শঃ ২২শ, ও ৩২ শ টীকা জবা । 





৫০ শতপথ ব্রাঙ্গণ [২ প্র, ১ ত্রা' 


২৭। (সেই সমস্ত বিভক্কিতে ) দ্বাদণ বা! ত্রয়োদশটি অক্ষর আছে ।* 
ধবৎ্দরের দ্বাদশ বা ত্রয়োদশ মা থাকে) এবং তিনি (অগ্নি) সংবৎ্সর 
(রূপ ) খতৃসমূহে প্রবেশ করিয়াছিলেন; (অতএব) তিনি ইহাতে দংবৎসর 
হইতেই ইহাকে নিশ্মিত করেন। পুনরুক্তির জন্য ( এই সমস্ত রূপের) কোন 
দুটিই সমান নহে; যদি ছঈটি সমান হয়, তবে তিনি পুনরুক্কি করিয়া ফেলেন । 
'তাহার| গ্রহণ ককন | “তিনি গ্রহণ করুন!” ইহাই প্রধাজসমূহের রূপ, এবং 
ধনলাভের জন্য ও ধননিধনের জনা? ইহা অনুযাঁজসমূহের রূপ 1** 
২৮| হাব (এই যজ্ঞের ) দক্ষিণ! হিরণ্য। এই যক্ত অগ্নিদস্বন্ধী, এবং 
হিরণা অগ্নির রেত ;* অতএব দক্ষিণ হিরণ্য হইয়। থাকে । অথবা! বলীবর্দ 
( দক্ষিণা) হইবে; কেনন|, তাহ! (স্বকীয়) ক্বন্ধেব দ্বারা অগ্নিমম্বন্ধী, 
করণ, তাহার স্বন্ধ অগ্রিদপ্ধের নায় হয়।** অগ্নি দেবগণের হবা বহন করেন, 
এবং বলীবর্দ মন্্রযাগথেব ( ভার) বহন করে; অতএব বলীবর্দ দক্ষিণা হয়। 


ও৪। দ্বিতীয় অনুযাজে যে অগ্নি শব্দের সপ্তধাত্ত 'অগ্নৌ" পদ আছে। ইহা 'অগ্ন উ? বলিয়। 
উচ্চারিত হয়) ইহারই শেষ অক্ষর ছাড়িয়া দিলে মোট বাঁরটি, এবং না| ছাড়িলে মোট তেরটি অক্ষর 
হয়স্সায়ণ। 

৩৫ | এ5..-১,৪,৪,১৫ | 

৩৬ ২, ১, ১.৫) ২২, ২ ১৫) রজতদক্ষিণা নিষিদ্ধ, "ন রজতং ছক্ষিণাং দদ্যাৎ। পুরাসা 
সংবংদবদ্‌ গৃহে রদন্তীতি শ্রতে:+-ক্কা, শ্রৌ, ১০, ২, ৩৭ 

৩৭। কা, শ্রৌ, ৪, ১১, ১৩। 


৩৮ | ১,১২৭ 


দ্বিতীয় ব্রাহ্মণ 


[ ১ সায়ং ও প্রাতে অনুষ্ঠেয় অগ্নিহেত্রের বিধানের জন্য আখ্যায়িকা, পুর্বে কেবল প্রজ।পতি 
ছিলেন, তাহার মৃখ হইতে অগ্নির উৎপত্তি, মুখ হইত উৎপন্ন হওয়ায় অগ্নি গন্পভোনী ;-+২ আগ্রি- 
শের অর্থনির্বচন-_-৩ তখন প্রজাপতি দেখিলেন যোহা ভিন্ন অপর অন্ন কিছু নাই,পৃথ্িবী তখন 
উদ্ভিদ্‌-হীন, তাহার গুরু চিত্ত! হইল ;--৪ অনন্তর অগ্নি তাহ।কে ভঙ্গণ করিবার জনা বদন বিস্তৃত 
করিয়া! উপস্থিত হয়,ভীত প্রজাপতির বাঁকারূপ মহিম! অপগত হইল,তিনি নিক্জেতেই আহুতি লাভের 
ইচ্ছ। করিয়া সৃতাহুতি ও ছুগ্ধাহুতি পাইলেন 7৫ তাহ। অগ্নির তৃপ্তিপ্রণ হয় নাই, প্রঞ্জাপতি তাহ। 
অগ্নিতে ফেলিয়। দেন, তাহ! হইতে ওষধিসমূহ উৎপন্ন হর, ওষধি-শবের বুৎপত্তি, তিনি দ্বিঠীয়বার 
হস্ত (বাঁ শরীর ) ধর্দন করায় আবার ঘ্বৃত।হুতি ব| ছুগ্ধানুতি প্রাপ্ত হন ;-_-৬ তাহা প্রীতিপ্রদ 
হইয়।ছিল, তাহার হোমসম্বন্ধে প্রজাপতির সন্দেহ, 'হোম করুন !, বলিয়| ত।হার যহিসার উক্তি, 
্বাহশবের বুৎপত্তি, ।হুর্যয ও বায়ুর উৎপত্তি;_-৭ প্রজ।পতির হোমদৃষ্টান্তে অগ্নিহোত্র হোমের 
বিধি ও ত।হার ফলকীর্্ন )_-৮ অগ্নিহোত্র ছো'ম করিলে মৃতার পর অগ্নি তাহার শগীরমাত্র দগ্ধ 
করে, এবং সে পুন্ব্ষ।র উৎপন্ন হয়, ন। করিলে সেরূপ হয় না, এক্সনা অগ্রিহোত্র হোম বিধেয় ;--৯ 
প্রজাপতি যেমন সন্দেহপুর্বক আহুতি অনুষ্ঠানে শ্রেয়; প্র।প্ত হইয়/ছিলেন) যজমানও ঢোইরূপ 
বিচারপুর্বক অনুষ্ঠানে শ্রেয়কেই পাইয়া থাকেন )--১* অগ্নিহবোব্রহবনী বিকম্কত কাষ্ঠের হইবে 
বলিয়! এ বৃক্ষের উৎপত্তিবর্ণন; দেববীর অগ্রি, বায়ু ও নুর্যোর জগ্মত।নে বীল্ন পুত্র উৎপন্ন 
ইয় /--১১-১২ অগ্নিহোত্রের হোমগ্রব্য ছুগ্ধ, তজ্জনা গাভীর উৎপত্তিবর্ণনাত্মক আখ্যাগনিকা 
অগ্নি, বায়ু ও কুর্যোর স্তি। সমুদ্রের উৎপত্তি, এ দেবগপের গাভীদর্শন ;--১৩ গাভী 
ব্ঞন্বরূপা, গাভী অন্নন্বরূপ। ;-+১৪ যজ্ঞ ও গাভীর 'গো। এই সমান নাম, তাহাদের 
উভববের রক্ষণে রক্ষকের প্রচুর গাভী হয়) এবং যজ্ঞ স্বয়ং আয়! উপস্থিত হয় )--১ 
গাভীর সহিত অগ্নির সঙ্গম, অগ্নির তাহাতে রেতঃসেক, তাহ! হইতে দুদ্ধের উৎপত্তি,__১৬ যঙ্গমানের| 
এই ছুষ্ধ হোম করিতে উদাত হইলে অগ্নি, হুর্যা ও বায়ু এরতোকেই প্রথমে তাহ গ্রহণ করিচে ইচ্ছ। 
করেন, অনৈক্য হওয়য় তাহাদের প্রজাপতির নিকটে গমন ।-- ৭ তিনি যথা যখরূপে অগ্রি। নুর্ধ্য ও 
বায়ুর দান নির্দেশ করিয্লা দেন)--১৮ আগ্নিহোত্রহে।মে এ দেখগণের ফললাভ, যে ব্ক্তি 
অগ্নিহোক্র অনুষ্ঠান করে, মে এ ফলই পাইয়া থাকে |] 

১। ইহার পূর্বে এক প্রজাপতিই ছিলেন। তিনি চিন্তা করিলেন যে, 
কেমন করিয়া! আমি প্রভৃত হইব।” তিনি পরিশ্রম করলেন ও তগন্ত। 


১। পপ্রজায়েয় ইহার অর্থ এই প্রকারও হুইতে পারে--'( প্রজা ) উৎপাদন কৰিব ? 
রষ্টবা--*প্রক্ষ্গ্ং হ্বাস্য স্ত্রী বিজায়তে”--১,২.৬.৫ ; তুলঃ-পালি “বিজায়তি,, “বিগগায়ি'। পুত্তং 


বিজাতা, ইত্যাদি। £:880117)8 করিয়াছেন--[7০% 0025 1 06 16%90000 £* 


৫২ শঠপথ ত্রাঙ্গণ | ২ প্র. ২ত্রা 


করিলেন। তিনি মুখ হহতে অপ্রকেই উত্পাদন করিলেন। তিনি ইহীীকে 
মুখ হইতে উৎপাদন করিয়াছিলেন বলিয়া অগ্নি অন্নভোজী হইয়াছে । যে 
ব্যক্তি এই প্রকারে এট মগ্পকে অন্নভোগী বছ্গিয়া জানে, সে অন্নভোজী 
হইয়। থাকে । 

২। তিনি উহাকে এই (রূপে) দেবগণেয় অ গ্রেউৎ্পার্দন করিয়। 
ছিলেন, সেইজন্য ইহা অগ্নি ( বন্িয়। প্রসিদ্ধ )); কেননা, এই যে অগ্নি, ইহা 
বস্তত অগ্থি। সেজা হয় পূর্ব ( প্রথম ) হইয়া গমন করিয়াছিল, এবং যে 
ব্যক্তি পুর্ধ হইয়া গমন করে, €( লোকের! ) তাহাকে বলিয়া থাকে যে, এ) 
অগ্রেযাইতেছে।” ইহাই তহার অগ্নিহা )২ 

৩। প্রজাপতি দেখিলেন--আমি এই অগ্রিকে আম] (আত্মা) হইতে অন্নাদ 
( অস্নভোজী ) করিয়া উৎপাদন করিলাম । কিন্ত আমা ভিন্ন আর কোন অন্ন 
এখানে নাই, যাহাকে (যে আমাকে ) সে খাইবেই না।' সেই সমস়্ে পৃথিবী 
কেশহীন* ছিল; ওষধিসমূ*ও ছিল না, বনম্পতিসমৃহও ছিল না। (তখন) 
তাহার মনে এই ( চিন্তাই ) হইয়াছিল । 

৪ অনন্তর অগ্রি বিবৃত বদনে তীঙ্ার নিকটে ফিরিয়া আগমন করিল, 
তিনি ভীত হইয়৷ পড়লেন, এবং তাহার (স্বকীয় ) মহিমা! অপক্রান্ত ভষ্টল; 
বাক্যই ইহার স্বকীয় মহিমা, তাহার বাঁকা অপক্রান্ত হইয়াছিল। এন 
নিজেতেই আহুতি লাভের ইচ্ছা! করিলেন, এবং ( হস্তদ্বয় )* উন্মার্জন ( অর্থাৎ 
মর্দন ) করিলেন ; তিনি উন্মার্জন করিয়ছিণেন বলিয়া এই ও এই (উভয় 


২। অর্থাৎ অগ্নির ম্বরূপতা, অগ্রিনামের মূল। নিরূক্তে (৭.৪,১) অগ্নিশবেদর নির্ববাচন- 
সম্বন্ধে উক্ত হুইয়/ছে-“অগ্রিঃ কম্ম'ৎ? অগ্রণার্ভবতি ; অগ্রং যজ্ঞেযু প্রণীয়তে ; অঙ্গং নয়তি 
সন্নমঙ্জানঃ ) অক্লোপনে! ভবতীতি স্থৌলাষ্টাবিঃ, ন ক্লোপর়তি ন স্নেহয়তি। ব্রিভ্য আখ্যাতেভো! 
জারত ইতি শাঁকপুণিঃ ; ইতাদ্‌, অক্ত'দ্‌ বা দঞ্চাদ্‌ বা, নীতাৎ, স খম্বেতেরকারমাদত্ে, গকরম 
অনক্ের্বা দহুতে্বা, নীঃ পরঃ 1” 

৩। “কমালীকৃতা;” “অপনীতবাল!; ক্।লা;”--ইতি হরিস্বামী; তুলঃ--খশাল, থন্থাট 


াকযুক্ত। 


৪1 অথবা 'হস্তঘয় হর] শরীরকে? -সায়ণ। 


২ অং ৪ ব্রা.) দ্বিতীয় কাণ্ড ৫৩ 


পাণিতল ) লোমহীন হইয়াছে । তিনি সেখানে ত্বতাছতিই, বা য় আন্তি 
লাভ করিয়াছিলেন,__-তাহারা উভয়ে পয়ই (ছুপ্ধই ) ছিল। 

৫| তাহা (আছুতি) ইহাকে তৃপ্ত করে নাই; কেননা তাহা কেশ- 
মিশ্রিত ছিল। তিনি তাহ! (এই বলিয়া অগ্নিতে ) ফেলিয়া দিলেন-_-“উষ্ণ 
(করিয়া) পান কর( “ও ষংধ য়”)। তাহা হইতে ওষধিসমূহ 
(“ও ষধ য়ঠ”) উৎপন্ন হইল; তাহাদের ওষধি-নাঁম এই জন্যই । তিনি দ্বিতীয় 
বার উন্মাজ্জান করিলেন, * এবং সেখানে অপর দ্বৃতাহুতি ব! পত্ব-আহুতি লাভ 
করিলেন, তাহারা উভয়ে পয়ই ছিল । 

৬। তাহা (সেই আহুতি ) ইহাকে তৃপ্ত করিয়াছিল। তিনি (প্রজাপতি) 

সংশয় করিয়াছিলেন--আমি কি ইহা হোম করিব? অথবা! হোম করিব 
না? তাহাকে তাহার ( অপক্রান্ত ) স্বকীয় মহিমা! (বাকৃ) বলিয়াছিল--- 
£ভোম করুন! প্রজাপতি আানিলেন যে, € আমার ) নিজের (স্ব) মহিমা 
বলিল (“আহ”), এই জন্ত তিশি স্বাহা বলিয়। হোম করিলেন ।* সেই 
জনা স্বা হা বলি হোঁম করা হয় থাকে । তাহা! (এই হোম) হইতে, 
এই যাহা (হুর্যা) ভাপ প্রদান করিতেছে, তাহা উদ্দিত হইল; তাহা হইতে, 
এই যাহা (বাঁষু ১ প্রবাহিত হইতেছে, তাহা উত্পন্ন হইল; এবং তাহাতেই 
অগ্নি পরাজ্মুখ হইয়া ফিরিয়া গেল। 
৭। প্রজাপতি হোম করিয়! (প্রজা) উৎপাদন করিয়াছিলেন, এবং ভক্ষণো- 
দাত মুত্ারূপ অগ্নি হইতে নিজেকে ত্রাণ করিয়াছিলেন। যে ব্যক্তি এইবূপ 
জানিয়া অগ্নিহোত্র হোম করেন, তিনি, প্রজাপতি যেমন ( প্রজা ) উত্পাদন 
করিয়াছিলেন, সেইরূপ প্রাজা উৎ্পার্দন করেন, এবং এইব্পই মৃত্যুরূপ অগ্নি 
হইতে নিজেকে ত্রাণ করেন । 

৮। তিনি যখন মুত হন, এবং যখন তাহাকে তাহার! অগ্নির উপরি স্থাপন 
করেন, তখন তিনি অগ্নি হইতে (আবার ) জাত হন, এবং অগ্নি যেন তীহার 
শরীরকেই দগ্ধ করে। যেমন পিতা, বা মাতা হইতে (লোক ) জাত হয়, সেই 

«| এর্থ ক্ডিকাও ৪র্থ টাকা ড্রষ্টবা। 

৬। তুল:--তৈ, ব্রা, ২, ১, ২, ১-৩। 


৫৪ শতপথ ব্রাহ্মণ [২ প্র. ২ আরা. 


রূপই তিনি অগ্নি হইতে জাত হন। কিন্তু যে ব্যক্তি অগ্নিহোত্র হোম করেন 
না, তিনি নিশ্চয়ই সম্ভ,ত (উৎপন্ন) হন না) অতএব অগ্নিহৌত্র হোম করা 
কর্তৃব্য। 

৯। সেই জন্ম সন্দেহেরই জন্য, কেননা, প্রজাপতি সন্দেহ করিয়াছিলেন ; 
তিনি সন্দেহ করিয়া শ্রেয়; (পক্ষেই ) স্তির ছিলেন, এবং (প্রজ্ঞা) উৎগাদন 
করিয়াছিলেন, ও মৃত্যুরূপ অগ্নি হইতে নিজেকে রক্ষা করিয়াছিলেন । যে ব্যক্তি 
এইরূপ সন্দেহের জন্য জন্মকে জানেন, তিনি যাহ! কিছু সন্দেহ করেন, তাহাতে 
শ্রেক্সঃ ( পক্ষেই ) স্থির থাকেন। 

১০। তিনি হোম করিয়া (হস্ত) মার্জন করিয়াছিলেন । তাহা হইতে 
বি কষ্ক ত(বৃক্ষ)সম্ভতহয়; সেই জন্যই এই বৃক্ষ যক্ঞিয় ও যক্ঞপাত্রীয় 1৮৮ 
তাহাতে দেবগণের ( সেই ) বীরের! জাত হয়, যথা__অগ্নি, এই যাহা (বায়ু) 
প্রবাহিত হইতেছে, ও হুর্ধ্য | যে ব্যক্তি দেবগণের এই বীরসমূহকে জানেন, 
তাহার বীর (পুত্র )জাত হয়। 

১১। তাহারা (অগ্নিপ্রভৃতি) বলিয়াছিলেন--আমর! ত পিত। প্রজাপতির 
পরে হইয়াছি,* অহো! আমরাও তাহ! স্ষ্টি করি, যাহ! আমাদের পরে 
হইবে | এই বাঁলয়া তাহারা (একটি স্থান) চারিদিকে আশ্রয় করিয়া 
( ঘিরিয়। ) হিঙ্কারহীন১* গায়ত্রী ছন্দের দ্বার! স্তৃতি করিলেন । তাহার! যাহা 
চারিদিকে আশ্রয় করিয়াছিলেন, তাহ, সমুদ্র হইয়াছিল, এবং এই পৃথিবী 
হইয়াছিল স্তোত্র-স্থান | 

১২। তীহারা স্ততি করিয়া,এবং আবার আমর! আমিব' এই মনে করিয়া 
উঠিয়। পুর্বমুখে গমন করিয়াছিলেন। (সেই) দেবগণ উৎপন্ন একটি গাভীর 
নিকট আসিয়াছিলেন। ইহা তাহাদিগকে দেখিয়া [হ্কার (শব) করিল। 


৭। অথব। প্রাপ্ত হইয়াছিলেন। 

৮। অগ্নিষ্থোব্রহবনী বিকম্কত বৃক্ষের কাণ্ঠের হইয়া থকে, এই জন্য বিকষ্কত বুঙক্ষের উৎপত্তির 
কথ! বল! হইল ; দ্র £--১, ১, ২, ১১ ২য় টীকা; কা, শর, ৪. ১৪, ৭। 
৯ অর্থাৎ তিনি আমাদিগকে সৃষ্টি করিয়াছেন। 

১০। জষ্টব্য-৮১, ৩, ও, ১ ইত্যাদি। 


২ অ. 9 ব্রা] দ্বিতীয় কাণ্ড ৪৫ 


সেই দেবগণ জানিলেন যে, ইহ! সামের হিন্কার 7৯১ কেননা, তাহার পূর্বে 
(তাহাদের ) সাম হিষ্কারহীনই ছিল ।১২ সামের সেই হিষ্কার গাভীতে 
রহিয়াছে বলিয়াই ইহা ( গাভী ) উপজীবনীয় ; এবং যেব্যক্তি এই রূপে 
গাভীতে সামের এই হিস্কার জানেন, তিনি উপজীবনীয় হইয়া থাকেন। 

১৩। তাহারা বলিলেন--'এই যে আমরা গাভী উৎ্পার্দন করিয়াছি, 
তাহা ভালই উৎপাদন করিয়াছি; কেননা, ইহ! যজ্ঞ, কারণ, ইহ! ভিন্ন যজ্ঞ 
বিস্তার করিতে পারা যায় না; ইহা অন্নই, কেনন1, যাহা কিছু অন্ন আছে, 
তাহা গাভীই 

১৪। ইহাঁই («গো শব্ধই ) ইহাদের (গাভীদের) নাম, এবং যজ্তেরও নাঁম 
ইহাই । অতএব উৎকৃষ্ট পুথা বলিয়া ( লোকে এই উভয়কেই ) রক্ষা! করিৰে। 
যে ব্যক্তি ইহা! এইরূপ জানয়। তাহা ( তছভয়কে ) রক্ষ। করেন, তাহার তাহারা 
( গাভীরা ) প্রচুর হয়, এবং যজ্ঞও তাঁহার নিকট উপস্থিত হইয়! থাকে । 

১৫। “আমি ইহার (গাভীর) দ্বার! মিথুনী হইব” এই মনে করিয়া অগ্নি 
ইহাকে চিন্তা করিতে লাগলেন | তিনি ইঙ্ছাতে সঙ্গত হইলেন, এবং ইহাতে 
রেত সেচন করিলেন ; তাহ! পয় (দুগ্ধ) হইল; এই জন্ত গাভী যখন কাঁচা, 
তখন তাহাতে ইহা ( পয়ঃ ) পক (উষ্ণ, “শৃতং" ) হয়) কেননা, তাহা অগ্নির 
রেত। ইহা ( পয়ঃ) যদি কৃষ্ণ বা লোহিত ( গাঁভীতে ) থাকে, তথাপি অগ্থির 
সদৃশ শুর্লুই হইয়া থাকে, কেনন1 তাহা অগ্নির রেত। সেই জন্য প্রথম ছুগ্ধ১* 
উষ্ণ হইয়। থাকে, কারণ তাহা অগ্নির রেত। 

১৬। তাহারা ( যজমানেরা ) বলিলেন--অহে৷ আমরা ই! হোম করিব !, 
(সেই দেবন্ত্রয় বলিলেন )-_-আমাঁদের মধ্যে কাহাকে ইহারা প্রথমে হোম 
করিবেন"? অগ্নি বলিলেন_-আমাকে ! এই যাহা (বায়ু) বহিতেছে, 
তিনি বলিলেন-_-আমাকে 1” সুর্ধয বল্িলেন--'আমাকে 1 তাহারা একমত 
হইতে পারিলেন না; তাহারা একমত হইতে না পারিয়া বলিলেন-_-“আমর! 





১১। ড্র2-১,৬,৩,১ ১ম টীকা 
১২। ১১শ ক্ডিক। 
১৪) বাঁহীকে প্রথমেই দৌোঁহন করা হইয়াছে। 


৫৬ শতপথ ব্রাঙ্গণ [২প্রঙত্রা. 


পিত| প্রজাঁপতিরই নিকট গমন করিব, তিনি আমাদের মধ্যে যাহাকে প্রথমে 
ভোম করিবার জন্ত বলিবেন, হারা (যজমানেরা) তীাহাকেই প্রধমে হোম 
করিবেন | তাহারা পিত৷ প্রজাপতির নিকট গমন করিয়া বলিলেন-_ 
€ হারা ) আমাদের মধ্যে কাহাকে প্রথমে হোম করিবেন ?' 

১৭। তিনি বকিলেন--অগ্নিকে ; অগ্নি প্রযত্ব দ্বার নিজের রেতকে 
(পয়োরূপে) উৎপাদ্দিত করিবে, এবং তোমরাও এইরূপে উৎপন্ন হইবে । তিনি 
হুর্যাকে বলিলেন_-অনস্তর তোমাকে !? আর যাহা তিনি হুয়মান ঢগ্ধের 
(অবশিষ্ট অংশ) প্রাপ্ত হন, তাহা ইহাকে,--এই যাহা (বায়ু) গ্রবাভিত হইতেছে 1, 
এই জন্য এখনে! ( ধজমানেরা ) হ্হার্দিগকে সেই রূপেই হোঁম করিয়া থাঁকেন। 
অগ্নিকেই সায়ংকালে, ৃর্যাকে প্রাতঃকালে, আর যাহা তিনি হুয়মান ( ছুগ্ধের 
অবশিষ্ট) প্রাপ্ত হন, তাহা! ইহাকে,_-এই যাহা (বায়) প্রবাহিত হইতেছে । 

১৮। সেই দেবগণ হোম করিয়াই এই জাতিতে জাত হইয়াছেন,--এই যে 
জাতি ( এখন ) তাহাদের রহিযাছে; এবং এই বিজয়কে বিজয় করিয়াছেন,_- 
এই যে বিজয় ( এখন ) তাহাদের রহিয়াছে; অগ্নি এই (পুথিবী ) লোককেই 
জয় করিয়াছেন, বায়, অস্তরিক্ষকে, এবং হুর্য্য দৌকে। যে বাক্তি এইরূপ 
জানিয়! অগ্নিহোব্র হোম করেন, তিনি সেই জাতিতে জাত হন,--যে জাতিতে 
তাহারা জাত হইয়াঁছিলেন ; এবং সেই বিজয়কে বিজয় করেন,__যে বিজয়কে 
তাহার! বিজয় করিয়াছিলেন । যিনি এইরূপ জানিয়া অগ্নি্ঠোত্র হোম করেন; 
তিনি হহাদেরই সহিত সমাঁন লোকে অবস্থান করেন। অতএব অন্নিভোন্র 
হোম করা উচিত। 


১৪ । “অথ ঘদেব হুয়সানস্ক বাগ্নতে ১” সায়ণ বাথ করিয়াছেন_-“হয়মানস্য চ পয়লঃ যদ 
বিশুদ্ধমাগ্ে!তি ;* হুয়মান ছু্ধের যে বিশুদ্ধ অংশ তিনি প্রাণ্ড হন। 


তৃতীয় ব্রাহ্মণ 


[ ১-২ অগ্নিহোত্রে সায়ং ও প্রাতঃকালে হোম করিতে হয়) হোমের এই 'সায়ংকাল ও প্রাতঃফাঁল 
বিধ!নের জন্য অগ্নিহোত্রের সুরধারূপে বর্ণনা ;-৩ হুর্যা যখন অন্ত গ্লমন করে তথন তাহা যোনিরূপ 
আগ্নিতে গর্ভরূগে অবস্থান করে ;--৪ সায়ংকালে হোমের দ্বারা অগ্নির হুর্ধারূপ গর্ভ বৃদ্ধিপ্রাপ্ত হয় ;-_ 
৫ প্রাতঃকালে হোমের দ্বার হূর্যারূপ!গর্ভ প্রনৃত হইয়া থাকে ;--৬ সর্প যেমন নির্মোক (খোলস ) 
হইতে মুক্ত হয়, নুর্যও সেইরূপ উদ্দিত হইয়। রাঁত্রিরূপ পাপ হইতে মুক্ত হয়, যে বাক্তি এইরূপ 
জানিয়। অগ্রিহোত্র করে, সেও খরূপ পাপমুক্ত হুইয়৷ থাকে $--৭ সৃর্ধোর অস্তগমনে পূর্বেই 
( গাহপতা হইতে) আহয়নীয়ের উদ্ধণণ। তাহা না করিলে দোষ, হূর্যারশ্িরূপ বিশ্বদেবগণ 
অগ্রিহোত্রে আগমন করেন, রশ্মিনমুহের উপরিস্থিত জোতিঃ ইন্দ্র বা প্রজাপতি ;--৮ কোনে মহথান্‌ 
বাক্তি আমিবেন বলিয়! যেমন আ'সনবিন্যাসে সংকর কর! হয়, সূর্যাস্তের পুর্বে উদ্ধরণ করিলে 
রশ্মক্ূপ দেবগণেরও সেইরূপ সৎকার কর! হইয়া থাকে ;--৯ সায়ংকালে শুর্ধযান্তের গর এবং 
প্রাতঃকালে হুর্ধ্যোদয়ের পুর্বে হোষ করিলে দেবগণ সেই হোম পাইয়া খাকেন, আ হ্ব রিরষতে 
ইহা আতিক্রয় করিলে অতিধিশুম্য গৃহে অন্নপানাদি আহরণ করার হ্যায় হয় ;--১০-১২ প্রকারাত্তরে 
সায়ং ও প্রাতর্কোমের প্রশংসা, জীবনসাধন পরং্থ দ্বিবিধ, সমুল ও মূল হীন, পশুসযূহ সমূল, 
ওষধিসমুহ মুলহীন, এ ই উভয় হইতে রস উৎপন্ন হয়, তাহ দেবগণের, এবং মনুষাগণ তা শ্রয়েই 
জীবিত থাকে, অতএব সায়ং ও প্রতর্হোমে প্রথষে দেবগণকে দেই রন হইতে দেবভাগ প্রদান 
কনিয়৷ অগ্সিহোত্রী তাহার পর অবশিষ্ট অংশ ভোজন করেন, অগ্নিহোত্রীকে হুতাবশিষ্ট বস্তই ভোজন 
করিতে হয় ;--১৩ অগ্নিহোত্র কখনো পরিসমাপ্ত হয় না, অন্তান্ত যজ্ঞের সমাপ্তি আছে, কিন্তু ইহার 
ন।ই, অগ্নিোত্রের এই স্বভাবের প্রশ'স। ;--১৪ (হো দুগ্ধ দ্বারা বিধেয়, অধ্বঘুণকর্তৃক ) এই ছুষ্ধের 
পাক, এ দুগ্ধে ততক্ষণ আবাল দিতে হইবে যাহাতে তাহ পাত্রের প্রান্ত পর্যান্ত ফাপিয়। না উঠে, 
ওরূপ হইলে তাহা! দেধাবহ ;--১৫ অগ্নির উপর স্থাপন করামাত্রই এ ছুধে জ্বাল দেওয়া হইয়] 
যায়, তাহার যুক্তি ;-_-১৬ দুগ্ধে বাল হহয়াছে কি ন। জলন্ত তৃণ দ্বার! তাহার দর্শন, তাহাতে কিঞ্চিৎ 
জলপ্রক্ষেপ, তাহার কারণনিদ্দেশ ;--১৭ হোমের জন্য স্থালী হইতে শ্রুবের স্বার। অগ্নিহোআ্হবনীতে 
চারিনার ছুগ্ধ তুলিয়! জওয়া, তিনি তাহ! আহবনীয়ের অপর ভাগে না রাখিয়া! হাতে ধরিয়াই ছোষ 
করেন, তাহার প্রয়োজন, পূর্ব আহুতির সম্বদ্ধে এই নিয়ম, দ্বিতীয় আনহৃতিতে তাহা রাখিয়াই ঘোম 
করিতে হয়, এই বিভিন্ন পদ্ধতি অনুনরণ করিবার ফল )-_-,৮ হোমপ্রভৃতি কার্যের সংখা।উল্লেখে 
যজ্ঞের প্রশংসা] ;--১৯-২০ হোঁষপ্রভৃতি কার্যোর প্রয়োঞ্নপ্রদর্শন। হোমাদির দ্বারা দেবপ্রস্ৃতি 
( যজ্ঞে) বিদাষান থাকেন, প্রজা! ও পশুগণের যজ্ঞে ভাগপ্রাপ্তির উল্লেখ ;--২১ যাজ্ঞবন্কের 
যতে অগ্নিহোত্র হ্বিরধজ্ঞ নহে, পাঁকষজ্জঞ বণিয়| ইহ!কে মনে করিতে হইবে। তৎসপ্বন্ধে যুক্তি ;-২২ 

গিহোতে দুইটি আগ্তি দিবার কারণ; --২৩ পুর্ধাহুতি ও উত্তরাহুতির প্রশংসা ,-- ২৫-২৮ সে 
৮ 


&৮ শতপথ ব্রাহ্মণ [২ প্র, ৩ ত্র 


আহ্ৃতিত্বয়ের সমন্ত্রকত্ব-অমন্ত্রকত্ব-বিধানের জন্য তৃত-ভবিষযৎ জাত-জনিষ্যমাণ ইত্যাদি হন্বরূপে 
বর্ণনা, এবং এঁ নকল খ্বন্দের আও্ম। ( নিজ ) ও প্রজাসস্ততি-রূপে কল্পনা, তাহাদের যথাক্রমে প্রত্ক্ষা" 
প্রত্যক্ষত্ব বর্ণনা ;--২৯ পূর্ণধাহুতি মন্ত্রপূর্ববক, এবং উত্তরাহুতি অমস্ত্রক পৃথৰ্‌ হোম করা হয় ;--৩০ 
সায়ং ও প্রাতঃকালের হোমের মন্ত্র, তাহার যোগাতাপ্রতিপান ;--৩১ ত ক্ষ! ব্রন্মবঙ্চনকাম 
অক ণিরজন্য মন্তান্তর বাবহাপ করিয়াছিলেন, তদ্বাবহারে ব্রহ্মা চ্চদপ্রাপ্তি ১7৩২ সায়ংহোষ- 
মন্ত্রের প্রশংসা! ;১--৩৩ প্রাতর্হোমসন্ত্রের প্রশংসা! ;--৩৪-৩৫ এতদ্বিষয় চৈ ল কিজী বল-কর্তৃক 
অ|রু ণির মতের খণ্ডন, প্রাতঃকালে মন্ত্ান্তরের বিধন ও তাহার প্রশংসা ;--৩৬ চেলকি 
জী বল-পক্ষের যুক্তি, এই পক্ষ উদ্দিত হোমকারিগণের, ইহার দৌ প্রদর্শন $--৩৭-৩৮ অনুদ্দিত- 
হোমপক্ষে মন্ত্রাস্তরের বিধান) ইহাতে প্রতাক্ষভাবেই অগ্রি ও সুর্ধাকে হোষ কর! হয় )--৩৯ হোদাবশিষ্ট 
জব্যের অব্র।ক্গণ-কর্তৃক পানের নিষেধ । ] র 


১। হৃর্যাই আগ্নিহোর; যেহেতু ইহ। অ গ্রে আহুতি হইতে উদ্দিত হয় 
ছিল,১ সেই জন্ত নুর্ধ্য অগ্রিভোত্ | 

২1 যিনি মনে করেন যে, ইহাতে (অগ্নিতে ) তিনি (সৃর্ধ্য ) থাকিতে 
থাকিতে আদি ইহা (ভবি ) হোম করিব, তিনি সায়ংকালে (হুর্য্য) অস্তমিত 
হঈলে হোম কবেন। যিনি মনে করেন বে, হহাতে (অশ্নিতে ) তিনি (ক্ুর্ধয ) 
থাকিতে থাকিতে আমি ইহা হোম করিব, তিনি প্রাতঃকালে (হুর্য্য) অনুদিত 
থাকিতেই হোম করেন। এই জন্ত তাহার! সৃর্ধ্যকে অগ্নিহোত্র বলিয়া থাকেন । 

৩। তিনি (হ্যা) যখন অস্তগনন করেন, তখন গর্ভ (-শ্বরূপ ) হইয়। যোনি 
(-রূপ) অগ্নিনে প্রবেশ করেন ;২ তিনি (এইরূপে) গর্ভ হইলে, তদনুসরণে সমস্ত 
গ্রজাই গর্ভ হয়; কেননা, তাহাঁর। ( সেই সময়ে) হষ্ট ও একমত হইয়া শয়ন 
করে। আর রান্রি যে ইহাকে (হৃর্য্যকে ) আচ্ছাদিত করে, (তাহার কারণ এই 
যে), গর্ভ আচ্ছাদিত হইয়াই থাকে । 


১। ১, ২, ২, ৬। 

২। ভ্রঃ_প্অনিং বাবাদিতাঃ সায়ং প্রবিশতি,*উদ্বাস্তং বাবাদিত্যমগ্রিরমুসষারোহতি---* 
তৈ, ব্রা, ২, ১.২. ৯। অত্রত্য তৈত্তিরীয়শ্রতি অবলম্বন করিয়াই বিষুপুরাণে (২ অংশ, ৮. 
২১-২২ ) উক্ত ছইয়াছে-“প্রভা বিবম্বতে। রাত্রাবস্তং গচ্ছতি ভাস্করে। বিশতাগ্রিমতো রাত 
বহদুরাৎ প্রকাশতে ॥ বহ্ছিপাদস্তথা ভানুং দিনেধাবিশতি দ্বিজ। অতীব বহি্ংযোগাদতঃ নুর্যাঃ 
প্রকাশতে ॥” শ্রীধরম্বামা ইহার ব্যাখ্যায় পূর্বোক্ত তৈত্তিরীয়শ্রুতি উদাহৃত করিয়াছেন । 


৩ অ. ১ ব্রা. ] দ্বিতীয় কাও ৫৯ 


৪। তিনি যে সায়ংকালে (হুর্যয) অন্তমিত হইলে হোম করেন, তাহ! গর্ভ 
(অবস্থায়) অবস্থিত ইহাকেই (স্ুর্যাকেই ) লক্ষ্য করিয়া হোম করেন ; গর্ভ 
(-রূপে) অবস্থিত ইহাকে লক্ষ্য করিয়া হোম বরেন বলিয়াই এই গর্ভ- 
সমূহ আহার না করিয়াও জীবিত থাকে । 

৫। আর যে তিনি প্রাতঃকালে হৃর্ধা) অনুদিত থাকিতেই হোম করেন, 
তাহাতে তিনি ইহাকে উত্পাদিত করিয়া থাকেন,* এবং ইনি তেজ হইয়া 
দীপামান হইয়! উদ্দিত হন । ঠিনি বদি এই আহুৃতি হোম না করেন, তবে 
ইনি নিশ্চয়ই উদ্দিত হন না। তিনি সেই জন্তই এই আন্তি হোম করিয়।! 
থঞ্কন ।' 


৩। সায়ং হোমের দ্বার! গর্ভের বৃদ্ধি, এবং প্রাতহ্হোমের দ্বারা তাহার জন্ম অর্থাৎ প্রসব হুইয়! 
থাঁকে, ইহাই এখানে তাৎপর্য্য। 

৪। এস্থলে জানিতে পার] গেল যে, অগ্িহোত্রে সায়ং ও প্রাতঃকালে হোষ হয়) এবং এ 
হে সায়ংকালে সুর্য অস্তমিত হইলে, এবং প্রাতঃকালে শুর্ধা অনুদিত থাকিতেই বিধেম্ন। এই 
উভয় হোমের মধো সায়ংকালের হোম যে সুধ্য অন্তমিত হইলে করিতে হইবে, ততমন্বন্ধে সকলেরই 
একমত্য আঞে। কিন্তু প্রতঃক[লের হোমের সম্বন্ধে প্রধানত দুইটি মত দেখিতে পাওয়া যায়; এক 
পক্ষ বলেন যে, সুর্ধায অনুদিত থাকিতেই হোম করিতে হইবে; এবং অপর পক্ষ বলেন যে, 
হুরধ্য উদিত হইলে হোম বিধেয়। শতপথব্রাঙ্মণে অনুদিত হোমপক্ষই গৃহীত হইয়াছে, 
তাহ! স্প্টই দেখ! যাইতেছে; কেবল তাহাই নহে, ইহার পরে (৯য ও ৩ঙ৬শ কণ্ডিকায়) 
উদ্িতহে।মকে নিন্দাও করা হইয়াছে । খপদ পক্ষে এতরেয়ত্রঙ্গণে (৫. ৫. ৪-৬) বিপুল 
প্রধত্বে প্রবলভাবে অনুদ্দিতহোমের নিন্দ। করিয়া উদ্দিতহোমেরই স্ভতি কর! হুইয়াডে। 
আবার তৈত্তিরীয়ব্রঙ্গণে প্রথমে (২. ১. ২.৭) উদ্দিতপক্ষ বিধান করিয়া! পরে (২. ১.২, ১২) 
তাহার নিনা। করা হ্ইয়াছে, এবং অনুদিতপক্ষের যুক্ততা৷ প্রতিপাদিত হইয়াছে (“ তন্মাদ্‌ যদ 
ওঘসং তদের সন্প্রতি”)। ইহার ফলে দেখ। যায় পরবস্তী কোন কোন ্বত্রপ্রভৃতি গ্রন্থে বিকল্লিততাবে 
উভয় পক্ষই স্থান পাইয়ছে। “পুরোদাৎ প্রাছুদ্ধত্যোদিতেহনুদিতে বা! প্রাতরাহুতিং জুহয়ং-_ 
গো, গৃ. সু. ১, ১২৮। কোন কোন স্থলে বঙগমানেরই উপর নির্ভর কর! হইয়াছে যে, উদ্দিত- 
অন্ুদিতের মধ্যে ভিনি যে-কোন পক্ষ গ্রহণ করিবেন । ভর --শাঙ্থা, শ্রৌ, ২, ৭. ১-:৫১ ও তম্‌- 
ভাষা ; (565 2150 (1১6 15102015 017 0015 0০010 00205 0৬ 1301, 41050 101116- 
01800610105 চ156806 00 1715 01010701111 শান্ায়ন-শ্রোতহ্ত্র 700101151)50 
গি0ো0) 05৩ 51200099060 ০01 067851) 0, ১১011) আপ. শ্রৌ, সু ৬. ৪. ৮-:১৩। 
মনু (২. ১৫) ও গৌঁভিলগৃহা'সংগ্রহকার ( ১, ৭২) বলিয়াছেম_-“উদ্িতেহগ্দিতে চৈব সময়াধা- 


৬০ শতপথ ব্রাঙ্গণ [২ প্র. ৩ ব্রা. 


৬। অহি যেমন ত্বক ( খোলস ) হুইতে নির্ঘ্ত হয়, ইনিও ( হুর্ধ্যও ) এই- 
রূপ পাপ রাত্রি হইতে নির্্নক্ত হন। যে ব্যক্তি গ্রইরূপ জানিয়! অগ্নিহোর 
হোম করেন, অহি যেমন ত্বক হইতে নির্মক্ত হয়, তিনিও সেইরূপ সমস্ত পাপ 
হইতে নির্বুক্ত হন। ইহারই ( স্্ধ্যের) উৎপত্তির ( উদয়ের ) পর এই প্রজাসমূহ 
উতপর (জাগরিত) হয়, এবং বথাপ্রয়োজনে (নিজ নিজ কার্যে) প্রবুত 


হইয়া থাকে । 

৭। তিনি যে আদিত্যের অস্তগমনের পুর্বে (গার্পত্য হইতে ) 
আহবনীয়কে উদ্ধরণ করেন ( উঠাইয়া লইয়া! যান, তাহার কারণ এই )* --বিশ্ব 
দ্নেবগণই ( হুর্ষ্যের ) রশ্মিসমূহ ; এবং (এই রশ্মিসমুহের) উপরি অবস্থিত ( অথ! 


ধিতে তথা! । সর্ব বর্তিতে যজ্ঞ ইতীয়ং বৈদিকী শ্রুতি” আবার এই উদ্দিত-অনুদ্িত সময়-নির্দেশেরও 
বিবিধ প্রকার দেখা যায়। অনুদিত দ্বিবিধ, অনুদিত ও সময়াধাধষিত। গোঁভিলগৃহাদংগ্রহকার 
(১০৭৩--৭৫) ইহাদের লক্ষণ এইরূপ করিয়াছেন-_প্রাত্রেঃ ষোঁড়শমে ভাগে গ্রহনক্ত্রভূষিতে | অনুদয়ং 
বিজানীরৎ হোমন্তত্র প্রকল্পয়েৎ ॥ ততঃ াভাতসময়ে নষ্টে নক্ষত্রম্লে । রবিষিম্বং ন দৃশোত 
সঙগ্লাধাষিতং স্থৃতং ॥ রেখামাত্রস্ত দুশোত রশ্সিভিশ্চ সমন্থিতং | উদয়ং তং বিজানীয়াৎ হোমং কৃর্যযাদ্‌ 
বিওক্ষণঃ |” .কর্মপ্রদীপে ( অর্থাৎ ছনোগপরি শিষ্টে, ১, ৯. ২--৪) এতৎসন্বন্ধে উক্ত হইয়াছে £-- 
“হস্ত রবির্ধাধদ্‌ গিরিং হিত্বা! ন গচ্ছতি | তাবদ্ধোমবিধিঃ পুণে নান্যোইভ্যুদিতহোমিনাম্‌। যাবৎ 
সমাঙ, ন ভাবাস্তে নতশ্যক্ষাণি সর্বতঃ | ন চ লোহিত্যমাপ্রে!তি তাবৎ সায়ঞ্চ হুয়তে 8” আপন্তত্ব- 
শ্রোতশ্ত্রে সায়ংহোষে তিনটি কাল বিহিত হইয়াছে, যথা__প্রথমনক্ষত্রদর্শনে, অথবা প্রদোষে 
( প্রথম বামে ) অথব1 নিশায় (দ্বিতীয় বামে )। স্থলে প্রাতর্হোমে চারিটি কাল উক্ত হইয়াছে; 
বথা-_-উধায় ( পূর্ব্দিক্‌ প্রকাশিত হইলে ), উপোদয়ে (উদয়ের পর্ববসময়ে), সময়াবিধিতে ( নুর্যামণ্ডল 
ঈষদ আবিভূতি হইলে ), অথব! উদ্দিতে ( হুর্ধ্যমওল উদ্দিত হইলে )। আপৎসময়ে কালাত্তরেও 
ছোম করিতে পারা যায়; আপন্ন ব্যক্তি পূর্ব(হে, মধ্যাঙ্কে বা অপরাহেও প্রাতর্োম করিতে 
পারেনঃ এবং পায়ংহোম পূর্ববরাজ্র, মধ্ারাত্র ও অপররাত্রেও করিতে পার! যায়। দ্র ঃ--আপ,. 
ত্রো, ৬, ৪, ৮--১১। এই ত গেল নিতা অগ্নিছোত্রহোমের কালের ব্যবস্থা, আবার কামাহোষের 
জন্ত বিবিধ কালের বিধান আছে, উ্$--কা, শ্রো. ৪. ১৫, ১২--১৫। আধার কামনাবিশেষে অগ্নির 
বিশেষ বিশেষ অবস্থায় হে।মের বিধান আছে, তাহা পরে (২. ২, ৪* ৯_-১৩) উক্ত হইবে (কা, 
ত্র, ৪, ১৫, ১৬---২০)। বিশেষ বিশেষ গ্রবো হোম করিলেও বিশেষ বিশেষ ফল লাভ হয়; 
জলোন্ট--ক', তৌ, ৪. ১৫, ২১২৮ । 

$। অগ্নিহোত্র ছোমের জন্য পূর্ব্বে রধাবিধি আহবনীয়ধরের সংক্ষার করিয়! গারহপত্য হইতে 


৩ অ.১ ব্রা] দ্বিতীয় কা ৬১ 
শ্রেষ্ঠ) যে জ্যোত রহিয়াছে, তাহ! প্রজাপতি, বা ইন্দ্র। যে ব্যক্তি অগিহোত্র 
হোম করেন, বিশ্বদেবগণ তাহার গৃহে আগমন করেন; কিন্তু (আহবনীয় ) 
উদ্ধৃত না হইতেই তাহার! বাহার ( অগ্নিহোত্রে) আগমন করেন, তাহার নিকট 
হইতে তাহারা চলিয়! বাঁন;* এবং যাহার নিকট হইতে দেবগণ চলিয়া! যান, 
তাহার পক্ষে তাহা ( অগ্নিহোত্র ) খদ্ধিহীন হয় ; এবং সেই খদ্ধিহীনতা লক্ষ্য 
করিয়া,--যে ব্যক্তি জাঁনে, বা যে না জানে,--( সকলেই ) বলিক্া থাকে যে, 
( আহবনীয়কে ) অনুদ্ধত দেখিয়! হৃ্য্য অন্তগমন করিয়াছেন ! 

৮1 তিনি যে আদিতোর অন্তগমনের পূর্বে আহবনীয়কে উদ্ধরণ করেন, 
(জ্ঞাহার অপর কারণ এই ষে ),--যেমন কোন শ্রেয়ান্‌ ব্যক্তি আসিবেন বলিয়! 
(লোকে ) উপস্থাপিত আসনের দ্বারা" তাঁহার উপাসনা (সৎকার) করিয়। 
থাকে, ইহাও সেইরূপ; তাহার! বাহার (আহবনীয় ) উদ্ধত হইলে আগমন 
করেন, তাহার আহবনীয়ে প্রবেশ করেন ও তাহার আহবনীয়েই নিবিষ্ট থাকেন। 

৯। তিনি যে সীক়ংকালে ( হূর্ধ্য ) অস্তমিত হইলে হোম করেন, তাহাতে 
অগ্নিতে গ্রাবিষ্ট এই দেবগণকেই হোম করিয়া! থাকেন; আর যে প্রাতঃকালে 
( হুর্ধা) অনুদিত থকিতেই তিনি হোম করেন, তাহাতে অগ্রস্থিত ইহাদ্িগকেই 
( দেবতাঁগণকেই ) হোম করিয়া থাকেন | সেইজন্য আম্থ রি বলেন--'আমরা 
মনে করি যে, ধাহার! (হুর্যয) উদ্দিত হইলে হোম করেন, তাঁহাদের অগ্নিহোত্র 
বিচ্ছিন্ন হইয়! যাঁয় ১ শৃষ্ঠ গৃহে (কেহ অন্পপানাদি) আহরণ করিলে, তাহা যেরূপ 
হয়, ইহাঁও সেইরূপ হইয়া থাকে ।” 


জ্বলন্ত অগ্নি উঠাইয়। লইয়! এ আহবনীয়খরে স্থাপন করিতে হয়; ইহ ুর্যযান্তের ও লর্ষোদয়ের 
পূর্ব বিধেয় ; কা. শ্রৌ. 8, ১২, ২। 

৬। আহধনীয় উদ্ধৃত হইলে রশ্মিরূপ দেবমযুহ তাহাই আশ্রয় করিয়া থাকিতে পারেন শ্র্বব্য-- 
নুর্ধা অন্তগমন করিলে তাহা অগ্নিতে থাকে); কিন্তু তাহ| উদ্ধত না হইলে আশ্রয়ের অভাবে 
তাহার! চলিয়া যান-_সায়ণ। তুল £--১, ১, ), ৭; ২১, ৪. ১০ ২। 

৭। "আবসখেন উপক৯গ্ডেন; সায়শ এখানে আবসথ-শষের অর্থ করিয়াছেন আসন-- 
"আবসন্তাশ্মিন্‌ ইতি আবসথং আসনং ।* 

৮1 অর্থাৎ গ্রহীতার নিকট হইতে বিচ্ছিন্ন। 


৬২ শতপথ ব্রাহ্মণ [২ প্র. ৩ ব্রা, 


১০। জীবন (অর্থাৎ জীবনসাধন পদার্থ) দ্বিবিধ ; যথা --সমূল ও অমুল। 
এই উভয়ই দেবগণের, এবং মন্তুষ্যগণ তাহা আশ্রয় করিয়া জীবিত থাকে। 
পণুসমৃহই অমল, এবং ওষধিসমৃহই সমুল £ অমূল পণুসমূহ সমূল ওষধি 
সমূহকে ভক্ষণ করে ও জলপান করে, এবং তাহার পর এই ( ছপ্ধরূপ ) রস 
সম্ভ,ত হয়। 

১১। তিনি যে সায়ংকালে (ক্ুর্ধ্য) অস্তমিত হইলে হোম করেন, তাহাতে 
তিনি এই মনে করেন যে, “এই জীবন (-ন্ববূপ) রসের (ভাগ) দেবগণকে 
হোম করিব ; কেননা, ইহা (রস) ইহাদের ( দেবগণের ), এবং তাঁযইি আশ্রয় 
করিয়া আমরা জীবিত আছি 1 তিনি তাহার (হোমের) পর রাত্রিতে যাহ ভোজ 
করেন, তাহা হুতাঁবশিষ্টই ; তিনি তাহা হইতে দেবভাগ (বলি?) নিষ্কৃষ্ট করিয়। ও 
তাহা প্রদান করিয়! (এ অবশিষ্ট ) ভোজন করেন ; কেননা, যিনি অগ্নিহোত্র 
হোম করেন, তিনি হুতাবশিষ্টই ভোজন করিয়! থাঁকেন। 

১২। আর যে তিনি প্রাতঃকালে (সূর্ধ্য) অনুদিত থাকাতে হোম করেন, 
তাহাতে তিনি মনে করেন যে, “আমি জীবন (-স্বর্ূপ ) এই রসের (ভাগ) 
দেবগণকে হোম করি, কেননা, ইহা ইহাদের; এবং ইহাই আশ্রয় করিয়। 
আমরা জীবিত আছি ।” তিনি তাহার পর দিবাতে যাহ ভোজন করেন, তাহা 
হুতাবশিষ্টই ; তিনি তাহ! হইতে দেবভাগ নিষ্কষ্ট করেন ও তাহ! প্রদান করিয়া 
(এ অবশিষ্ট ) ভোজন করেন; কেননা, ধিনি অগ্নিহোত্র হোম করেন, তিনি 
হুতাবশিষ্টই ভোজন করিয়া থাকেন । 

১৩ 1 এতদ্বিষয়ে তাহারা বলিয়া থাকেন--অন্ত সমস্ত যজ্ঞ সমাপ্ত হয়, 
কিন্ত কেবল অগ্নিহোত্রই সমাপ্ত হয় ন|। দ্বাদশ সংবতৎসর (-সাধ্য সত্রেরও) 
অন্ত আছে, কিন্ত ইহারই ( অগ্নিহৌত্রেরই ) অন্ত নাই; কেননা, (অগ্রিহোত্রী ) 
সায়ংকালে হোম করিয়া! জানেন যে, “মম (মাবার) প্রাতঃকালে হোম করিব ; 
এবং প্রাতঃকালে ভোম করিয়া জানেন যে, € আমি আবার ) সাঁয়ংকালে হোম 
করিব।, অতএব অগ্নিহোত্র অপরিসমাপ্তঃ এবং ইহার অপরিসমাপ্তি 
অনুকরণ করিয়া! এই অপরিসমাপ্ত গ্রজামূহ উৎপন্ন হয়। যেব্যক্তি অগ্নি- 
হোত্রকে এইরূপ অপরিনমাপ্তড জানেন, তিনি শ্রী ও প্রজায় অপরিসমাপ্ত 
হন। 


৩ অ. ১ ত্রা.] দ্বিতীয় কাণ্ড ৬৩ 


১৪। তিনি (অধ্বযু€) তাহ! (ছুপ্ধ ) দোহন করিয়া ( গার্পত্য 
অগ্নির উপর ) স্থাপন করেন,* কেননা, তাহ! পাঁক করিতে হইবে । তদ্বিষয়ে 
তাহারা বলেন যে, 'যধন তাহ! পক হইয়! (পাত্রের ) প্রান্ত পর্ধ্স্ত (ফাপয়া ) 
উঠিবে,তথন (তাহ) দ্বারা ছোম করিব ।, কিন্ত তিনি প্রন্ত পর্য্স্ত উঠিতে দিবেন 
না) কেননা, তিনি যদ্দি প্রান্ত পর্য্যন্ত উঠিতে দেন, তবে তাহ! উপদগ্ধ করিয়া 
ফেলিবেন; রেত উপদদ্ধ ইইলে তাহা অন্ুৎপাদক হইয়া পড়ে ।১* অতএব 
তিনি প্রাস্ত পর্যাস্ত উঠিতে দিবেন না। 

১৫। তিনি (এ ছুগ্ধ অগ্নির উপর) স্থাপন কন্বিবার পরেই হোম 
ক্গিবেন ; উহা অগ্রির রেত বলিয়া পাক করাই (অর্থাৎ উষ্ণ ) থাকে, এইজন্ত 
তাহারা যে ইহাকে ( অগ্নির উপর ) স্থাপুন করেন, তাহাতেই১১ ইহা পক হইয়। 
যায়। অতএব তিনি ( অগ্নির উপর ) স্থাপন করিবার পরেই হোম করিবেন । 

১৬। ইহা )পক হইয়াছে (কি না, তাহ! ) জানিব' এই মনে করিয়! 
তিনি ( অধ্বর্ধ,, জলস্ত তৃণ দ্বারা) শাহার শাস্তির জন্য ও রসের সমগ্রীতার জন্য 
তাহা প্রকাশিত করেন।১২ অনস্তর তিনি (তাহার মধ্যে স্রবের দ্বারা 
কিঞ্চিৎ) জল আসেচন করেন । যখন বৃষ্টি হয়, তখন ওষধিসমূহ জাত হয়) এবং 


৯। হুগ্ধ পাক করিবার পুর্ব্বে আরও বিধি আছে £--যে গাভীর ছুগ্ধে অন্সিগোত্র ছে 
হইবে, তাহার পুরুষ বৎস থাকিবে । দোঁহনের সময় এই গাভা বিহারের দক্ষিণ দিকে পু্বব 
উত্তর-মুখে দীড়াইয়। থাকিবে, এবং শূদ্রেতর জাতি শু্জের নিগ্সিত মুন্য় পাক্রকে উদ্ঘ্মুখ করিয়। 
ইহাকে দেন করিবে। অধবর্ধ]া এ দুগ্ধ জ্বল দিবার জন্ গাহৃপত্যখরের বধোই কিছু অঙ্গার পৃথৰ্‌ 
করেন, এবং তদনভ্তর গাভীর নিকট গমনপুর্বক এ ছুগ্ধ আনিয়। গহপত্যে পাক করেন। ক।. শৌ. 
৪, ১৪, ১ ইত্যাদি) যাজ্ভিকদেব-পদ্ধতি। 

১০। পয়ঃ যে অগ্নির রেত। তাহা পূর্বে ( ২-২,২.১৫) উক্ত হইয়াছে । 

১১। অর্থাৎ কেবল স্থাপনমাত্রেই এ ছুদ্ধে বাল দেওয়! হয়, প্রান্ত পর্যন্ত ফণাপিয়। গুউঠিবার, 
আর কোন প্রয়োঞ্জন থাকে ন1। 

১২। প্অবজ্যোতয়তি” -অবদ্যোতয়তি ; দ্াস্জ্য ; তুলঃ-_ প্রাকৃত ও পালি, পালিপ্রকাশ 
১৪২২, ১৮পৃ$ কাত্যায়ন-শতন্ত্রেও (৪. ১৬. ৫) ইহা অবলম্বনে *অবদ্যোত্য না বলিয়া 
'অবজ্জযোত্য বল! হইয়াছে । নিবণ্টতে (১. ১৬) জ্বলনার্থক ধাতুর মধো দ্যোততে, জ্যো ততে 
উভয়ই পঠিত হইয়াছে । | 


৬৪ শতপথ ব্রাঙ্গণ [২ প্রত ব্রা 


ওষধিসমূহ ভোজন ও জল পা'ন করিবার পর এই রস সম্ভৃত হয়) অতএব 
রসেরই সমগ্রতার জন্ধ (তিনি তাহাতে জল আসেচন ) করেন এবং এই 
নিমিত্বই যদ্দি ইহাকে কেবল দুগ্ধ পান করিতে হয়, তাহা হইলে শাস্তির জন্য ও 
রসের সমগ্রতার জন্য তাহার মধ্যে উদকবিন্দুকে আসেচনীয় বলিতে হয় । 

১৭। অনন্তর তিনি (স্থালী হইতে ক্রবের দ্বারা অগ্নিহোত্রহবনীতে 
চারিবার১* ভুপ্ধ) উঠাইয়া লন; কেননা, 'এই হদ্ধ চারি প্রকারে বিহিত 
হইয়াছে ।১* অনস্তর তিনি সন্দীপ্ত (সমিধের উপর )১ হোম করিবার জন্ত 
( এ অগ্নিহোত্রহবনীয়-দণ্ডের উপর) এক খানি সামিৎ ধারণ করিয়া ( গারহপত্য 
হইতে আহবনীয়ের নিকট) গমন করেন ।১* তিনি তাহ! (আহবনীয়ের) অপরভাক্টিগ 
স্থাপন না করিয়াই, /অর্থাৎ হাতে ধরিয়াই), পূর্ব আ হু তি হোম করিবেন। 
তিনি যদি তাহা ( সেখানে ) স্থাপন করেন, তাহা হইলে, ষে বাক্তির জন্য ভোজ্য 
বস্ত আহরণ করিতে হইবে, তাহার ( পুরঃস্থিত পাত্রে তাহ! ন1 দিয়া) মধ্য (পথে) 
তাহা! প্রক্ষিপ্ত করিলে, ইহা যেমন হয়, তাহাও সেইরূপ হইয়া থাকে । আর 
যদি তিনি স্থাপন ন| করিয়৷ (এ আহুতি হোম করেন ), তাহা হইলে, ষাহার 
জন্য ভোজ্য বস্তু আহরণ করিতে হইবে, তাহার নিকটে তাহা আহরণ করিয়াই 
স্থাপন করিলে, ইহ! যেরূপ হয়, তাহাও সেইরূপ হইয়া থাকে ।১ তিনি তাহ 
স্থাপন করিয়!১” দ্বিতীয় (আছতি) হোম করিয়া থাকেন। তিনি ইহাতে১, 


১৩। জম দমি-প্রবরীয়গণের হবি পঞ্খগিত হয়, তাহাদের পক্ষে পাচবার গ্রহণ 
করিতে হইবে । কা. শর ১, ৯. ৩--৫ ১৪১৪, ১০, য|ভ্তিকর্দেবের ব্যাখ্যা ; ভ্র১--১, ৫. ৫. ৮। 

১৪। অর্থাৎ গাভীর চাঁরিটি স্তন হইতে তাহা দোহন কর! গ্রিয়ছে। 

১৫। সার়ণ লিখিয়াছেন--“সষিদ্ধে অগ্লৌ 7” কিন্তু ভ্রষ্টফা--ক!, শর, ৪,১৪.১৪ ; যে অগ্নি 
সমিধে প্রদীপ্ত, তাহাতে ছোম বিধেয়--এই অর্থ করিলে সায়ণের ব্যাখা! সঙ্গত হইতে পারে। 

১৬। বিশেষ বিধির জন্য উঃ-্পকা, শ্রৌ' ৪.১৪,১২। 

১৭ তৈত্িরীয়ব্রা্মণে ২. ১,৫০৮) স্থাপনপক্ষই বিহিত হইয়াছে, এখানে তাহাই নিষিদ্ধ 
হইল। 

১৮। কা, শ্রৌ, ৪. ১৪, ১৬। 

১৯। স্থাপন ও অস্থাপনে । 


৩ অ. ১ ব্রা. ] দ্বিতীয় কাণ্ড ৬৫ 


ইহাদ্দিগকে (এ উদ্ডয় আহুতিকে ) বিভিন্নসামর্থাযুক্ত করিয়া থাকেন। 
মন ও বাক্যই এই আহুতির দ্বয়; এবং তিনি ইহাতে মন ও বাক্যকেই (শ্বভাব- 
ভেদে) পৃথক করেন; এই জন্যই মন ও বাক্য সমান হইয়াও পৃথক্‌ ('নানা/)। 

১৮। তিনি দুইবার অগ্রিতে হোম করেন,দুই বাব (ক্রকের প্রণালিকাকে২*) 
মাজ্জন করেন, হইবার (ক্রকে অবশিষ্ট দপ্ধবূপ হবি) ভোজন করেন,২১ এবং 
চারিবার ( স্থালী হইতে ক্রুকে হুপ্ধ) উঠাইয়! লন ১২* অতএব তাহ! দশটি কার্ধয, 
এবং বিরাট্‌ ( ছন্দ ) দশাক্ষরই, ও বিরাট্ই যজ্ত (-স্বরূপ)$ অতএব তিনি ইহাতে 
যক্ঞকে বিরাট. ই অভিসম্পন্ন করেন। 

« ১৯। তিনি ষে অগ্নিতে হোম করেন, তাহাতে দ্বেবগথেরই নিকটে হোম 
করিয়। থাকেন, এবং সেই জন্তই দেবগণ বিদ্যমান আছেন ।২* তিনি যে (ক্রক- 
গ্রণালিক|) মার্জন করেন, তাহাতে পিতৃগণ ও ওষধিসমূহের নিকট হোম 
করেন, এবং তাহাতেই পিতৃগণ ও ওযধিসমূহ বিদামান আছেন। আর যে 
তিনি হোম করিয়৷ ভোজন করেন, তাহাতে মন্তুষ্যুগণের নিকটে হোম করেন, 
এবং সেইজগ্ভই মনুষ্যগণ বিদ্যমান আছে। 

২০। যে সকল প্রজ৷ যক্তে ভাগরহিত, তাহার! পরাস্ত $ এবং এই যে 
সমস্ত প্রজ৷ অপরাভূত, তিনি তাহাদিগকে যজ্ঞের আরস্তে ইহার দ্বারা ভজন 
করিয়া থাকেন; এবং তাহাতেই পণুপমূহ ( যক্তে ) ভাগ প্রাপ্ত হইয়াছে, কেনন। 
পণ্ুসমূ মন্তুষ;গণের অন্থগামী (অধীন )। 





২০। মুখ বা অগ্রভাগের যে স্থান দিয় তরল পদ্দার্থ গলিয়৷ পড়ে। 

২১। অনামিকা অঙ্গুলির দ্বাপ্না হুতাবশিষ্ট ক্রকৃস্থত হবি ছুইধার ভোজন করিতে হয়ঃ 
কা. শ্রো। ৪. ১৪. ২৬। 

২২। এই সময়ে স্থালীতে ছুপ্ধ অবশিষ্ট রাধিতে হয় এবং হোম শেষ হুইলে ব্রাহ্মণ তাহ! 
তোঞ্জন করে $ ড্রঃ--৩১ কগ্িক| ) কা. শ্রো, ৪, ৩৪, ১১॥ 

২৩। “তন্মাদ্‌ দেবাঃ সম্ভি ;” সায়ণ ব্যাখা! করিয়াছেন-সঅগ্নিতে প্রঙ্ষিণ্ড অগ্নিহোত-হবির সবার] 
পষটশরীর হই! সরধবদ| বিদামান আছেন। কিন্তু বোধ হপন। বে তাধার! ভাগপ্রাপ্ত হইয়া বিদ, 
মান থাকেন, এইপ্সপ তাৎপর্ধার্থ করিলেই ভাল হয়। পরবন্তী ২০শ|কগিক| জষ্টবা। বর্তমান 
ক্চিকার অন্যান্য স্থলেও.এইরপ বুঝিতে হুইবে। 


৬৬ শতপথ ব্রাঙ্গণ | ২. ৩ ত্র, 


২১। এতছিষয়ে যা জ্ত বন্ধ্য বলিয়াছেন--(অগ্নিহোত্রকে হ বির্‌ট) যজ্ঞের 
ন্যায় মনে করিতে হইবে না, পাকষ জ্রের স্তায়( মনে করিতে হইবে); 
কেননা, তিনি অপর ( হবির্‌-) ষযজ্জে ( হবি হইতে )ক্কে ধাহা খণ্ডিত করিয়া 
লন, তৎসমন্ত অগ্নিতে হোম করেন, কিন্ত এখানে ( অগ্নিহথোত্রে) তিনি (কিঞ্চিৎ) 
হোম করিয়া ও (অবশিষ্ট কিঞ্চিৎ গ্রহ্ণপৃর্ব্বক ) বহির্গত হুইয়]২* আচমন ও 
নিঃশেষদপে লেহন করেন; এবং ইহা পাঁকযজ্ঞের লক্ষণ | অন্তএব ইহার 
( অগ্নিহোত্রের ) এই (পাকযজ্ঞিয়) লক্ষণ পণশুহিতকর ; কেননা, গাকষজ্ঞ 
পশুহিতকর। 

২২। প্রীযাহা (যে আন্ৃতিকে) প্রজাপতি অগ্রে হোম করিয়াছিলেন, 
তাহাই এই একটি আভতি ( পুর্বাহুতি )। আর যেহেতু ইহার পরে তাহারা-- 
অর্থাৎ অগ্নি, এই যাহা (বাষু) বছিতেছে, এবং স্থর্যা,-_-( হোম করিয়। ) অব- 
স্থান করিয়াছিলেন,** সেই জন্য এই দ্বিতীয় আহুতি হোম কর! হুইয়! থাকে। 

২৩। এ্যেপুর্বাহু তি, তাহ! অগ্নিহোত্রের দেবতা, সেই জন্য তিনি 
ইহাকে (ইহার উদ্দেশে ) হোম করেন।২ আর যে দ্বিতীয় আছৃতি (উত্তরা 
হু তি), তাহ! স্থি্টকৃতের সমান; সেই জন্তই তিনি তাহা উত্তর ভাগে হোম 
করেন) কেননা ইহাই দ্বিষ্টকুতের দিক্‌।২* এই দ্বিতীয় আহুতি মিথুনের জস্তই 
হোম করা হইয়া! থাকে, কেনন| মিথুন হ্বন্দ ( ছুইটি) হইয়াই উৎপাদক হয়। 





২৪। প্হত্বযোংস্যপ্য $* সায় লিখিয়।ছেন--“অগ্নো কিঞচে হুত্ব! কিঞ্দিবশেষমুতস্প্য বহিনিরগম্য ; 
অন্থবাদ মায়ণ।নুসারেই কর! হইয়াছে । কা, শ্রৌ, (৪. ১৪. ২৭) ব্যাথ্যায় যাজ্জিকদেব বলিয়াছেন 
তিনি ভ্রুক্স্থিত হুতশেষ দ্রবা পাত্রান্তরে গ্রহণ করিয়! (“উৎস্প্য” )। অথবা হস্তে করিয়া ভক্ষণ 
করেন (“আচামতি”), এবং ত'হার পর সেই পাত্র ব' হম্ত অনকৃৎ লেহন করেন।। 

২৫ দ্রেটবায--২,.২.২,৪ ইত্যাদি। 

হঙ৬ | হ.২,২,১৮। 

২৭। ইহার তাংপর্ধ্য আমি স্পষ্ট বুঝিতে পারি নাই? যুল--*স! যা পুর্ববাছতিঃ সাগিহোজস্ত 
দ্বেবতা। তল্মাৎ তত্তৈ জুহোতি ।” হুবিধজ্ঞের প্রধান আছুতির সহিত ইহার সম্বন্ধ ফেন লুচিত হইয়াছে, 
ইহার পরই শ্বিষ্টকৎ হোম হইয়! ণাকে। 

₹৮। ভ্রঃ-৮১,৬,১,২০। 


৩ অ.১ ব্রা, ] দ্বিতীয় কাণ্ড ৬৭ 


২৪। এই আঁছতি ছুইটি দ্বযাত্মক ; ভূত ও ভবিষ্যৎ, জাত ও জনিষ্যমা, 
আগত ও আশার বিষয়াভৃত, এবং অদ্য ও আগামী কল্য, ইহ! ( অর্থাৎ এই 
সকল ) সেই দ্বযাত্মকেরই অন্ুরণে হইর! থাকে । 

২৫। আত্মাই ভূত; কেনন।, যাহ! ভূত তাহা প্রত্যক্ষ, এবং আত্মাও 
প্রত্যক্ষ । প্রজাইং৯ ভবিষ্যৎ) কেননা, যাহা ভবিষ্যৎ তাহ! অপ্রত্য,ক্ষৎ* এবং 
প্রজাও অগ্রত্যক্ষ। 

২৬। আত্মাই জাত; কেননা, যাহা জাত তাহা প্রত্যক্ষ, এবং আত্মাও 
প্রতাক্ষ। প্রজাই জনিষ্যমাণ ; কেননা, যাহা জনিষামাণ তাহা অপ্রত্যক্ষ, এবং 
প্রজাও অপ্রত্যক্ষ | 

২৭। আত্মাই আগত ; কেনন! যাহা আগত তাহা প্রত্যক্ষ, এবং আত্মাও 
প্রত্যক্ষ। প্রঙ্জাই আশার বিষয়ীভূত; কেননা, যাহা আশার বিষয়ীভূত তাহ! 
অপ্রত্যক্ষ, এবং প্রজাও অপ্রত্যক্ষ । 

২৮। আত্মাই অদ্য; কেননা, যাঁহা অদা, তাহা প্রত্যক্ষ, এবং আত্মাও 
প্রত্ক্ষ। গ্রজাই আগামী কল্য ; কেননা, যাহা আগামী কল্য তাহা অপ্রত্যক্ষ, 
এবং গ্রজাও অপ্রত্ক্ষ | 

২৯। সেই যে পূর্বাহুতি, তাহা আত্মাকে লক্ষ্য করিয়। সত হইয়! থাকে 
তিনি তাহা মন্ত্রের ছারা হোম করিয়! থাকেন; যাহা! মন্ত্র, তাহ! প্রত্যক্ষ, এবং 
আত্মাও প্রত্যক্ষ । আর যাহা উত্তরাহুতি, তাহ! প্রজাকে লক্ষ্য করিয়! ছুত হইয়| 
থাকে; তিনি তাহ তুষ্টান্তাবে হোম করেন; কেননা, তৃষ্ণীস্তাব অপ্রত্যক্ষ ও 
প্রজাও অপ্রত্যক্ষ |, 

৩০। তিনি (সারংকালে এই মন্ত্রে পুর্ণানুতি) হোম করেন--আগ্মি 
জ্যোতি, জ্যোতি অখ্ি, স্বাহা ।”*২ আর প্রাতঃকালে (এই বলিয়া! হোম করেন) 
_-প্হুর্য্য জ্যোতি, জ্যোতি হৃর্ষা, স্বাহা 1৮৩১ ইহাতে সত্য দ্বারাই হোম করা হইয়। 


০০ 





২৯। অর্থাৎ সস্ভতিই। 
৩৩। প্অদ্ধ! ;* অর্থাৎ অনিশ্চিত। 


৩১। কা, শ্রৌ, ৪, ১৪. ২৪ 
ও২। "অগ্নির্োতির্জে। তিরগ্রিঃ স্বাহ।1” বা. স. ৩. ৯. ১3 কা, শ্রৌ, ৪. ১৪. ১৪। 
৩৩|। বা, ন, ৩. ৯. ২। | 


৬৮ শঙতপথ ব্রাহ্মণ [২ প্র,.৩ জা. 


, থাকে; ফেননা, খন হূর্ধ্য অস্ত গমন করেন, তখন অগ্নি জোতি; এবং যখন 
সূর্য্য উদ্দিত হন, তখন হ্ৃ্য্য জ্যোতি | যাহা সত্য দ্বার! হুত হয়, তাহা! দেবগণের 
নিকটে গমন করে । 

৩১ | এতদ্বিষয়ে ত ক্ষা** ব্রহ্মবর্চসকাম আৰু ণির জন্য (এই বক্ষামাণ 
মন্ত্র) উচ্চারণ করিয়াছিলেন--“অগ্নি তেজ (“বর্চঃ”), জ্যোতি তেজ, স্বাহা !” 
--€ন্থ্য্য তেজ, জ্যোতি তেজ, স্বাহা 1”** যে বাক্তি এইরূপ জানিয়। অগ্িহোত্র 
হোম করেন তিনি ত্রহ্মবঙ্চসযুক্ত হন । 

৩২1 তাহাতে (প্রথম মন্ত্রে উত্পাদনের লক্ষণ আছে। “অগি জ্যোতি, 
জ্যোতি অগ্নি, শ্বাহা !”-স্এই বলিয়া! তিনি জ্যোতিঃম্বরূপ রেতকে দেবত। 
বার উভয়দিকে পরিগৃহীত করেন ; এবং রেত উতয়দিকে পরিগৃহীত হুইয়াই 
( গ্রজ্জারূপে ) উৎপন্ন হয়। অতএব তিনি ইহাতে ইহাকে উভয় দিকেই পরি- 
গৃহীত করিয়া ( প্রজারূপে ) উৎপাদত করিয়া! থাকেন। 

৩৩। আর তিনি প্রাতঃকালে বলেন--“হুর্য্য জ্যোতি, জ্যোতি হার্যয। স্বাহা।” 
ইহাতে জ্যোতিংস্বর্ূপ রেতকে দেবতা দ্বারা উভয়দিকে পরিগৃহীত করেন ; এবং 
রেত উভয়দ্িকে পরিগৃহীত হইয়াই (প্রজারূপে) উৎপন্ন হয়। অতএব তিনি ইহাতে 
ইহাকে উভয়দিকেই পরিগৃহীত করিয়া ( প্রজারূপে ) উৎপাদিত করিয়া থাকেন। 

৩৪ | তদ্ধিষয়ে চৈ লকি জী ৰ ল** বলিয়াছেন--" আ রু ণি কেবল গর্ভই 
করেন, (তাহাকে আর প্রজারূপে ) উৎ্পার্দিত করেন না|" . অতএব তিনি 
ইহারই** দ্বারা সায়ংকাঁলে হোম করিবেন । 


ও৪। কাণৃশাখায় দ ক্ষ উক্ত হইয়ছে। 

৩৪ | বাঁ. স. ৩. ৯, ২-ও। ব্রন্মবচ্চনকাম ব্যক্তির এই মন্ত্রই পাঠা; কা, শো, ৪, ১৪, ১৫। 

৩ । “তছুছোধাচ জীবলশৈচৈলকিঃ$” সায়ণ এখানে এ ল কি («এ ল কস্য পুরেঃ?) ধন্িয়াছেন, 
কিন্ত এস্থলে চকারের় কোন আব্তাকত। দেখ! যায় না। রচনারীতি দেখিয়! চৈ লকি পাঠই ভাল 
মনে হয়।” 8:£26110£ ইহাই করিয়াছেন। 

৩৭| সায়ণ বলেন--'উতয়কালেই ( ৩১ শ কণিকা ভ্রষ্টবায) দেষতাবাচী পদের দ্বার] ( রেতো- 
বাট) জোতিঃ শব্ধ পরিগৃহীত ( না?) হওয়ায়, পরিগৃহীত রেত অন্তরবস্থিত হইয়া! কেবল গর্ভাবস্থা 
তেই থাকে, প্রজারূপে উৎপন্ন হয় না।' 

৩৮। “অগ্নি জ্যোতি, জ্যোতি অগ্নি, স্বাহা”-_ইহার দ্বার! (৩০ শ কণ্ডিক!) ; বা, প. ৩.৯,১। 
ইছ।তে গর্ভ ধৃত হয়'-সাণ। 


৩ অ* ১ ব্রা. ] 'দ্বিতীয় কাণ্ড ৬৯ 


৩৫।--'এবং প্রাঁতে “জ্যোতি হর, হুর্ধ্য জ্যোতি, স্বাহা।”** তিনি 
ইহাতে জ্যোতিঃস্বরূপ রেতকে দেবতা দ্বারা বহির্ভাগে করেন; রেত বহির্ভীগেই 
( প্রজারূপে ) উৎপন্ন হয়, এবং তিনি ইহাকে ( প্রজারূপেই ) উৎপাদিত 
করিয়া থাকেন ।, 

৩৬ তিদ্বিষয়ে তাহারা বলেন--“তিনি সায়ংকালে অগ্নিতেই (বর্তমান ) 
হুর্যাকে, এবং শ্রাতঃকালে হুর্ষেয (বর্তমান ) অগ্রিকে হোম করিয়। থাকেন ।, 
কিন্তু তাহ! উদ্দিতহোমকারিগণেরই পক্ষে; কেননা, যখন হ্থ্্য অন্তগমন 
করেন, তখন অগ্নি জ্যোতি ( প্রকাশমান ) হন, এবং যখন স্ৃরধ্য উদ্দিত হন, 
তখন হুর্ধ্য জ্যোতি হন।** ইহার (যজমানের ) তাহ! নিন্দা নহে; কিন্ত 
ইহাই নিন্দা যে, ধিনি অশ্নিভোত্রের দেবতা, সেই দেবতাকে '( যথাক্রমে অগ্নি ও 
স্র্যাকে ) প্রত্যক্ষভাবে হোম কর! হয় না । তিনি (সায়ংকাঁলে ) বলেন--“অগ্নি 
জ্যোতি, জ্যোতি অগ্নি, স্বাহ! 1” এখানে তিনি “অগ্নিকে স্বাই! 1” বলেন ন1) 
প্রাতঃকালে ( বলেন )--“হুরধ্য জ্যোতি, জ্যোতি হ্থর্ধ্য, স্বাহা !” তিনি এখানে 
“ন্ুর্য্যকে স্বাহ! 1” বলেন না ।*১ 

৩৭। তিনি (সায়ংকালে ) ইহারই দ্বারা হোম করিবেন--“দেব সবিতার 
সহিত--,**ং (তিনি ইহা) সবিতৃকর্তৃক ( নিজের ) প্রেরণায় জন্ত ( বলেন )) 
-_“ইন্ত্রবতী রাত্রির সহিত--!” তিনি ইহাতে রাত্রির সহিত মিথুন করেন, 
(যজমানকে) ইন্দ্রের সহিত যুক্ত করেন, কেননা, ইন্ত্রই যজ্ঞের দেবত| )--পপ্রীয়- 





৩৯। বা. স. ৩. ৯. ৫7 ক. শ্রো. ৪.১৫, ১১। 

৪০। সায়ণ এখানে বলিতেছেন--'অতএব “অগ্নি জোতি,...” ও “লুর্ধা জো তি,*১* এই মন্ত্র 
অগ্নিছে হোম করিলে পূর্বোক্ত “তিনি ইহাতে গর্ভই করেন, (তাহাকে প্রজাপ্ধপে ) উৎপাদন করেন 
ন! (৩৪ শ কণ্ডিক। ),*-.এই যে নিন্ন।, তাহা হয় না। তবে কি উদ্দিতহ্বোমপক্ষই গ্রহণ করিতে 
হইবে? এই আশঙ্ক! করিয়। ( তাহাতে বক্ষামাণ ) দৌযান্তর উক্ত হইতেছে ।, 

৪১। সায়ণ ব্যাখ্যা করিয়াছেন যে, উদ্দিতহে।মপক্ষের এই দোষ যে, ইহাতে “অগ্নয়ে ম্বাহা” 
গলুর্ধায় হ্বাছা” এইরাপে প্রত্যক্ষভাবে চতুর্থাত্তপদ প্রয়োগে দেবতাকে হোম কর! হয় ন। কিন্তু “অগ্নি 
জ্রোতি...৮ “ন্ুর্ধা জ্যোতি...১” ইতাদি প্রথমাস্তপদপ্রয়োগে অ্পষ্টভাবে দেবতার উল্লেখে হোম কর! 
হয় থাকে। অতএব এপক্ষে দেবতার অন্পষ্টতাই দোষ। 

৪২। বা. স. ৩.১০.১ 7 কা শ্রৌ ৪.৪.১৪। 


৭০ শতপথ ত্রাঙ্গণ [২ প্র:ও্রা' 


মাঁণ অগ্নি (হবি) ভক্ষণ (বা ইচ্ছা!) করুন! স্বাহা 1” তিনি ইহাতে প্রত্যক্ষ 
ভাবেই অগ্নিকে হোম করেন। 

৩৮ । তিনি প্রাতে (ইহারই দ্বারা হোম করেন )--“দেব সবিতার সহিত 
১৮৪৩ (তিনি ইহা) সবিতৃকর্তৃক (নিজের ) প্রেরণার জন্য ( বলেন )১--- 
পইন্দ্রবতী উষার সহিত--৮” তিনি ইহাতে দিব! বা উবার সহিত** মিথুন করেন, 
এবং (ষজমানকে ) ইন্দ্রযুক্ত করেন, কেননা, ইন্জ্রই ষল্তের দেবতা| ;--প্ভ্রীয়মাঁণ 
হুর্য্য (হবি) ভক্ষণ করুন! স্বাহা !” ঠিনি ইহাতে প্রত্যক্ষভাবে হ্ৃর্ধ্যকে 
হোম করেন। অতএব তিনি এইরূপেই হোম করিবেন । 

৩৯। তাহারা বলিয়াছিলেন--'কে আমাদের ইহা হোম করিবে ? 
ব্রাঙ্ষণই । 'ব্রাহ্গণ, আমাদের ইহা হোম করুন! “তাহাতে আমার কি 
হইবে? «যাহ! ) অগ্থিহোত্রের উচ্ছিষ্ট 1 তিনি যাহ! শ্রকে অবশিষ্ট রাখেন, 
তাহ! অগ্নিহ্বোত্রের উচ্ছিষ্ট )** আর যাহা তিনি স্থালীতে অবশিষ্ট রাখেন, তাহা 
ঠিক সেই প্রকার,_-যেমন কেহ (শকটে ) পরিবন্ধ (ধাঁন্যের কিছু) গ্রহণ 
করেন (এবং অবশিষ্ট যাগান্তরের যোগা থাকে )।* অতএব যে-কেহ 
তাহা পান করিবেন ; কিন্তু অব্রাঙ্গণ তাহা পান করিবে না) কেননা, তাহার 
ইহ অগ্নিতে (পাকের জন্য )স্থাপন করিয়াছিলেন, ( এবং তাহাতে ইহা পবিত্র 
বাবহারের জন্য স্থাপিত); অতএব অব্রাঙ্গণ পান করিবে না।*" 


৪৩। বা.স.৩.১০.২ ; কা, শ্রৌ, ৪, ১৪, ১৪। 

৪৪ এখানে বিভিন্গ পাঠ দৃষ্ট হয়। যথ1--“অহ্কেতি বা! তদহ। যোধন। বা”, “তদহাং বেবসাং 
ব।১* ইছার মধ্য প্রথম পাঠের “অহ্কেতি বা” এই অংশ অধিক বোধ হয়) ইহ! ছাড়িয়া দিলে কাণু- 
শাখার “উন! বাহ। বা” এই পাঠের সহিত স্সদৃশ হয়। 

৪৫ ভ্রেঃ--১২ শ কঙ্ডিকা। 

৪৬। প্যথ। পরীণহে। নির্ব্পেদ্‌ এবং তৎ $* রষ্টব্য সায়ণভাব্, এখানে ত্বগবলত্বনে ভাবামুবা? 
কয! হ্ইয়াছে। 

৪৭ কা, শ্রৌ, ৪, ১৪, ১১) “নাং ব্রাহ্মণন্ত পানে নিয়সঃ | কিং তহি? অত্রান্গণন্ত গ্রতি- 
যেধোছয়ম্*-যা জিকদেব । 


চতুর্থ ব্রাহ্মণ 


[১৩ আহ্বনীয়।দি অগ্নির উপস্থাদ অর্থাং অর্চন] বিধানের জন্য ততৎ্মমূহের দেবতারপে 
বর্ণন, ইহার! বজমানেই (অথব! যঞ্জমানের নিকটে) বাদ করেন, কোন অগ্নি কোন দেবতার 
স্বরূপ তাছার উক্তি, কয়েকটি দেবতার নামের বুাৎপত্তি ;--৪--৫ কিরাপে সেই সঙ্গত দেবতারূপী 
অগ্নির উপস্থান হইতে পারে, তাহার উল্লেখ ;--৬ অন্থাহা্যপচন বা দক্ষিণাগ্রিকে প্রতিদিন আহরণ 
করিতে হয় না, প্রতিদিন আহরণ না করিলে যজম।নের শক্রন!শ হয় ;--৭ উপবসথের দিন বী অন্মি- 
আহরণের বিধান $--৮ নবগৃছে তাছার আছরণবিধি, আহত অগ্নরিতে পাকার সমস্ত অন্নের পাক, 
পাক করিবার অপর কিছু না পাইলে ছুর্ধই পাক করিতে হইবে, এবং তাহা! ব্রদ্ষণে ভোজন করিবেন, 
ধিনি এইরূপ জানেন ও যাহার এইরূপ অনুষ্ঠান কর! হয়, সেই ।ধজমানের শক্ত নিকৃষ্টতম হইয়া 
গড়ে ;--৯ অগ্নি যখন প্রথম প্রন্লিত হইয়| সধুম থ|কে, তখন তাহ] রুত্রম্থরূপ, এই অবস্থায় হোম 
করিলে রুদ্র যেরূপ প্রঞ্জাগণকে বলপূর্ববক সেবন করেন, হোমকর্তাও (ক্ষত্রিয়) সেইপ্প (ধন- 
ধচ্য।দিরূপ ) ভোজনীয় অন্ন লাভ করিতে পারেন ;--১০ প্রদীপ্ততর অবস্থায় অগ্নি বরুণস্বরূপ, 
দেই সময়ে হোমের ফল 7---১১-১৩ অগ্নি বিভিন্ন বিভিন্ন অবস্থায় বিভিন্ন বিভিন্ন দেবতা স্বরূপ 
হয়, সেই সেই অবস্থায় হোমের ফলকীর্্ন ;-- ১৪-১৫ পূর্বেধাক্ত বিভিন্ন বিভিন্ন অগ্নির এক- 
একটিতে সংবৎসর পর্যাস্ত ছোম ক্করিলে তবেই তত্তৎকাহনার সিদ্ধি হইয়| থাকে ;--১৬-১৮ 
পুর্বাহুতি অল্পতর, ও।উত্তর।হুতি তদপেক্ষা অধিকতর হইবে, এবং শ্রকে যাহা অবশিষ্ট থাকিবে তাহ! 
ইহ! অপেক্ষাও অধিকতর হইবে, ইহাই প্রতিপাঁদনের জন্য পূর্রবাহুতি, উত্তর/হতি এবং স্রুকে অবশিষ্ট 
হবির যথাক্রমে দেব, মনুষ্য ও পণু-রূপে বর্ণনা, দেবগণ অপেক্ষা মনুষ্যগণ অধিকসংখ্াক। আবার 
মনুষ্যগণ অপেক্ষ! পশুসমূহ অধিকসংখ্যক, এইবগ হোম .করিলে হোমকারীর পশুমমুহ অধিক- 
সংখাক ও পোষাবর্গ অল্লসংখাক হয়। ] 


১। যিনি (যজমান) আছেন, তাহাতে ( অথব! তাহার নিকটে ) এই 
সকল দেবতা বাঁস করেন) যথা- ইন্জ, রাজা যম, নৈষিধ নড়,১ অনন্নৎ 
সঙ্গমন,* ও অসৎ পাংসব।* 





১। সায়ণ ইহার অর্থ করিয়াছেন--«নিষধদেশ।ধিপতির্নলঃ প্রসিদ্ধো রাজা” সায়ণভাষোর 
কোন পুস্তকে ন ড় নৈ যিধস্থানে ম্পষ্টতনল(ড়শ্ল)নৈষধআছে। 27178 ইহ] 
লক্ষা করিয়াই দ্বকীয় অনুবাদে নৈ ষ ধ লিথিয়াছেন, ও এ সম্বন্ধে ৬/৩১৪৫এর প্রামাণা প্রদর্শন 
করিয়ছেন--০6০ 16১61, 100. 9100, [, 0, 225 960. 

২। সভ্য জরি। 

ও। আব সথ্যঅগ্নি। 


৭২ শতপথ ব্রাহ্মণ [২ প্র. ৪ ত্রা 


২। এই যেআহবনীয়, ইনিই ইন্ রঃ আর এই গার্পত্যই রাজা যম; 
এবং অন্থাহার্ধ্যপচনই (দক্ষিণ অগ্নি) নৈষিধ নড়। যেহেতু তাহারা হহাকে 
( অগ্নিকে ) প্রতিদিন দক্ষিণ দ্রকে আহরণ করেন, সেইজন্য তাহার! বলিয়া 
থাকেন যে, নৈষিধ নড় রাজ! যমকে দক্ষিণ দ্রিকে লইয়া! যান ।* 

৩। আর এই যে অগ্নি সভায় থাকে, ইনিই অনশ্নং সঙ্গমন ; যেহেতু 
তাহার! (প্রাতে ) ভোজন ন! করিয়াই ("অনশিত্বৈ” ) হহার নিকট উপ- 
সঙ্গত ( উপস্থিত, “উপসঙ্গচ্ছস্তে” ) হন," সেইজন্য ইনি অনশ্নৎ। আর 
যেহেতু তাহার! (গারৃপত্যাদি অগ্নি হইতে প্রাতে ) ভস্ম উদ্ধৃত করিয়! এখানে 
নিক্ষেপ করিয়া থাকেন,* সেই জন্য ইহা অ সৎ পাংসব। যেব্যক্তি এইরূপে 
ইহা জানেন যে, আমাতে এই সকল দেবতা বাঁস করিয়াছেন, তিনি এই সমস্ত 
লোক জয় করেন, সলম্ত লোকে অনুসঞ্চরণ করেন। 

৪ | অনন্তর তাহাদের উপস্থান (অর্চনা )। তিনি যে সায়ং ও প্রাতে 
আহবনীয়ের নিকটে দীড়ান ও উপবেশন করেন, তাহাই তাহার উপস্থান ।* 
আর যে তিনি (আহবনীয়াগার হইতে গাহ্পত্যে প্রতিনিবুত্ত হইয়৷ উপবেশন 
বা শয়ন করেন, তাহাই তাহার উপস্থান।* আর যখন তিনি (যাগস্থান হইতে) 
নির্গত হন্‌, তখন তিনি অন্বাহার্য্পচনকে (দক্ষিণ অগ্নিকে ) ম্মরণ করিবেন, 
তাহাতেই তিনি তাহার উপস্থান (সমীপ গমন ) করিবেন, তাহাই তাহার 
উপস্থান।* 

«| তিনি গ্রাতে ভোজন না করিয়া মুহূর্ত কাল সভায় উপবেশন করি- 
বেন এবং তাহার পর ইচ্ছা হইলে তাহার চারিদিকে গমন করিবেন (ঘুরিবেন)) 


৪। “নড়ে! নৈধিধো! যমং রাজা নং দক্ষিণত উপনয়তীতি +” সায়ণ ব্যাথ/| করিজেন-*“তশ্মাদেব 
নৈধিধনলোহপি যমতত রাজ! দক্ষিণ উপগচ্ছতীতি লোকপ্রসিদ্বঃ”স্নল বের দক্ষিণ দিকে উপস্থিত 
হন, ইহ! লোকপ্রসিদ্ধ। 

৫1 কা. শ্রো, ৪. ১৫. ৩৩। 

৬। কা, শ্রৌ ৪. ১৫. ৩৪। 

৭। কা, শ্রো, ৪, ১৫. ৩০। 

৮। কা, শ্রো. ৪. ১৫. ৩১ | 

রি । কা. তৌ, ৪, ১৫, ৩২। 


৩ অ, ২ আআ) দ্বিতীয় কাণ্ড ৭৩ 


ইহাই তাহার উপস্থান। আর 'যেখানে (অগ্নিসমূহ হইতে) ভল্ম উদ্ভূত 
(হইয়! রাশীক্ৃত ) হয়, তিনি তীহার নিকট গমন করিবেন, তাহাই তাহার 
(আবসথ্য অগ্নির) উপস্থান।১* এবং এই প্রকারেই হার (যজমানের ) 
দেবতাপমূহ অঙ্চিত (“উপস্থি ভাঃ” ) হইয়া থাকেন। 

৬। গার্ঘপত্োর দেবতা যজমান, ও অন্বাহার্ধ্যপচনের (দক্ষিণ অগ্নির ) 
দেবতা শত্রু; অতএব তাহার! ইহাকে ( অন্বা হার্য্যপচনকে, গাহ্পত্য হইতে ) 
গ্রতিদিন আহরণ করিবেন না । যিনি এইরূপ জানেন ও ধাহাঁর সম্বন্ধে তাহারা 
ইহাকে ( অন্বাহার্য্যপচনকে ) প্রতিদিন আহরণ করেন না, তাহার শক্রসমূহ 
থাকে না। ইহ! অন্বাহাধর্যপচন ই।১১ 

৭। তাহার! ইহাকে উপবসথের দিনেই, আহরণ করিবেন,--যেদিন 
তাহারা ইহাতে ( আহবনীয়ে ) যাগ করিবার জন্য প্রস্তত হন; তাহাতেই তাহ! 
( দক্ষিণ অগ্নি) হহার (যজমানের ) অমৌধের ( অবার্থের ) জন্য হইয়া থাঁকে। 

৮। অথবা তাহারা ইহাকে নূতন গৃহে আহরণ করিবেন ; এবং তাহাতে 
পাক করিবেন ও ব্রাঙ্গণেরা তাহা ভোজন করিবেন ।১* তিনি (ষজমান ) 
পাক করিতে পারেন এমন কিছু ন৷ পাইলে গাভীর ছুপ্ধই তাহাতে ( পাকের 
নিমিত্ত) স্থাপন করিবার জন্য ( অধবর্ধ,যকে ) বলিবেন, এবং তিনি ( অধ) 
তাহা ব্রাঙ্গণগণকে পান করাইবার জন্য (ধজমানকে ) বলিবেন। ধিনি 
এইরূপ জানেন, এবং যাহার সম্বন্ধে তাহারা এইরূপ করেন, তাহার শক্রগণ 
হীনতর হয়। অতএব তিনি এইরূপই করিতে ইচ্ছা করিবেন 1১ 

৯। যখন ইভা (আহবনীয় অগ্নি) প্রথম সমিদ্ধ (সংজলিত) হয় ও 


১০। কা. শ্রৌ, ৪. ১৫. ৩৩। 

১১। দভ্রঃ--১, ২. ১, ৫১ ৪র্থ টীকা। রী 

১২। অর্থাৎ দর্শ ও পূর্ণমাসের প্রথম দিবসে । মতান্তরে প্রতিদিনই আহরণ ক্য়িতে হয়। 
কা. শো, ৪ ১৩. ৬--৭। 

১৬। মাংস ভিন্ন পাকার্হ সঙ্গত্ত অল্পই সেখানে পাক করিতে হয়. এবং ব্র।দ্ষণের1 তাছ। ভোজন 
করেন। কা. শর. ৪, ১৩, ৮৪ । 

১৪। কা. শর. ৪, ১৩, ১০-১১। 


৭৪ অঙগথ আহ্গণ ৮ প্র. ৪. ত্র! 


মুমারমান হয়, তখন ইহ! কুদ্র। যে ব্যাক্তি কাঁমন! করে যে, কির যেমন 
প্রজাসমুছকে কখনো অশ্রদ্ধায়, কখনো বলাৎকারে, ও কখনো আথাত করিয়া 
অনুসরণ করেন,** আমিও সেইরূপ (অধীন লোকগণের ) অল্প ( ধনধান্যাদি) 
ভোজন করিব”, তিনি সেই সময়েই হোম করিবেন । যে ব্যক্তি এইরূপ জানিয়া 
সেই সময়ে হোম করেন, তিনি ভোজনীর় অন্তর প্রাপ্ত হইয়াই থাকেন ।১, 

১০। আর যখন ইহ! প্রদীপ্ততর হয়, তখন ইহা! বরুণ। যে ব্যক্তি কামন। 
করেন যে, 'বরুণ যেমন গ্রজাসমূহকে কখনে! গ্রহণ (উপরুদ্ধ) করিয়া, কখনে! 
বলাৎকার করিয়া ও কখনে! আঘাত করিয়! অনুসরণ করেন, আমিও সেইরূপ 
অল্প ভোজন করিব তিনি সেই সময়েই হোম করিবেন । যেব্যক্কি এইবপ 
জানিয়া সেই সময় হোম করেন, তিনি তাহাতে ভোজনীয় অন্ন প্রাপ্ত হইয়াই 
থাকেন।১* 

১১। আর যখন ইহা প্রদীপ হয় ও উপরে ধুম উঠিতে থাকে, এবং 
মহান্‌ বেগে ইহা “ৰল্বলি' শব করিয়া থাকে, ** তখন তাহা ইন্ত্র। যে 
ব্যক্তি কামন! করেন যে, "আমি ইন্জের হ্যায় যশ ও শ্রী-বিশিষ্ট হইব, তিনি 
সেই সময়ে হোম করিবেন। যেব্যক্তি এইরূপ জানিয়া সেই সময়ে হোম 
করেন, ভিনি তাহাতে ভোজনীয় অব প্রাপ্ত হইয়াই থাকেন ।১৯ 

১২। আর যথ্ধন ইহ! প্রশান্ত হইতে আরম্ভ করে, ও ইহার শিখ! নিয়তর 
হইয়া যেন তির্যাকভাবে (জলিতে ) থাকে, তখন তাহ! মিন্র। যেব্যক্তি 
কামনা! করেন যে, আমি মৈত্র দ্বারা অন্ন ভোজন করিব,'--খাহাকে 


১৫। দলচতে ;” |ধর্েদভাা আলে।চনা করিলে দেখ! যায় সায়ণ ইহার অর্থ কখনো 
“সেবতে”) ও কখনে| ' সঙ্গচ্ছতে” করিয়াছেন ; এক স্থানে ( ধ. স. ১,১৪০,৯ ) অনুসরণ করার 
তাৎপর্যেও তিনি ব্যাখ্যা করিয়াছেন । 

১৬। ইহ! ক্ষত্রিয়বিষয়ক ; কা, শ্রৌ, ৫. ১৫, ১৬। 

১৭। কা, ত্র, ৪. ১৫. ১৭; ইছাও ক্ষত্রিয়বিষয়ক | 

১৮। পউচৈধূ'সঃ পরময়। জত্যা বলবলীতি 7” অনুবাদ সায়পানুলারে কর! হইয়াছে । এরূপ 
অর্থগ হইতে পায়ে-প্যখন ধুম 'বল্‌ বলি' (অনু করণ-শদা) শখ করিয়! অত্যন্ত বেগে উপরে উঠিতে 
'খাকে।? 

১৯। ইহ! ব্রাহ্মণ।দি বর্ণজয্নেরই পক্ষে; ক!. শর.” ৪, ১৫. ১৮। 


৩ অ. ২-ত্রা, ] দ্বিতীয় কাণ্ড ৭৫ 


( লেকের! ) বলিয়! থাকে যে, 'এই ব্রাঙ্গণ মিত্র, ইনি কাহাকেও হিংস! করেন 
না”-তিনি সেই সময়ে হোম করিবেন। যেবাক্তি এইরূপ জানিয়া সেই 
সমরে হোম করেন, তিনি ভোজনীয় অন্ন প্রাপ্ত হইয়াই থাকেন ।২+ 

১৩। আর যখন অঙ্গারসমূহ দেদীপ্যমান হয়, তখন ইহা ব্রদ্ধ। যে 
ব্যক্তি কামন! হরেন যে, “আমি ব্রহ্মবর্চসযুক্ত হইব, তিনি সেই সময়ে হোম 
করিবেন। যে ব্যক্কি এইরূপ জা'নয়া দেই সময়ে হোম করেন, তিনি 
ভোজনীয় অন্ন প্রাপ্ত হইয়াই থাকেন 1২১ 

১৪। তিনি (যজমান ) যদি গ্বয়ং হোম করেন, অথন! অস্ভে ( অধবর্য,য) 
হোম করেন, ( উভয় পক্ষেই ) তিনি এই সকলের (এই সমস্ত অগ্রি বা দেবতার) 
মধ্যে একটির নিকট সংবৎসর পর্য্তস্ত খদ্ধি ইচ্ছা! করিবেন (অর্থাৎ একটিতেই 
হোম করিবেন)। যেব্যক্তি বিতিন্ন বিভিন্ন প্রকারে হোম করেন, তাহার 
তাহ। ঠিক সেইরূপ হয়, যেমন কেহ জল বা অপর কোন তোজনীয় খাদ্য লক্ষ্য 
করিয়। খনন করিতে করিতে তাহা অর্ধেক করিয়াই নিবৃন্ত হন। আর 
ঘে ব্যক্তি অবিচ্ছেদে ( সংবৎসর পর্্যস্ত ) হোম করেন, তাহার তাহ! ঠিক সেই 
রূপ হয়, যেমন কেহ জল বা! অপর কোন ভোঙঞ্নীয় খাদ্য লক্ষ্য করিয়! খনন 
করিতে করিতে, সত্বরেই তাহ! খননপূর্বক উৎপাদন করিয়! থাকেন।২* 

১৫। এই আহৃতিসমূহ ভোজনীয় অগ্নের (খন্নসাঁধন) তীস্কসুখ দণ্ডই।* 
এবং যে ব্যক্তি এইরূপ জানিনা অগ্নিহোত্র হোম করেন, ভিনি ভোজনীয় 
অন্লকে খননপুর্বক উৎপাদন করিয়াই থাকেন। 

১৬। এ যে পুর্বাহ্ুতি তাহ! দেবগণ, আর যে উত্তর (আহুতি), তাহ 
মনুষ্যগণ, এবং যাঁহ! ক্রকে অবশিষ্ট থাকে, তাহা পশুগণ। 





২০। ই€াও ভৈবর্ণিকদাধারণ ; কা, শ্রী, ৪. ১৫, ১৯। 

২, ইহা ব্রঙ্গণের পক্ষে ; কা, শ্রো, 6. ১৫. ২০। 

২২। অর্থাৎ একধিন একরূপ অগ্নিতে ছোষ করিয়! অন্যদিন আর একরপ অগ্লিতে করেন। 

২৩। কা শর, ৪, ১৫, ১৭। 

২৪। “অত্রপ্ঃঃ;* অনভ্রিশবের অর্থ তীক্কাগ্র দও, খনিঅবিশেষ ; ভ্রঃ--"অজ্রিং কাকা পসীং 
দদ্যাংস-মনু, ১১, ১৩৪; কুলফভট তাহার অর্থ লিখিয়াছেন “তীক্ষাগ্রং লৌহাওম্‌।” ভর 
“অন্রিঃ স্বী কাটকুদ্দ।ল£*--অন্র | 


৭৬ শতপথ ব্রাহ্মণ [২ প্র, ৪ ব্রা 


১৭। তিনি পূর্বাহ্থতিকে অল্পতর করিয়৷ হোম করেন, উপ্তরাুতিকে 


( তদপেক্ষা ) অধিকতর করিয়া! হোম করেন, এবং ক্রকে (তদপেক্ষাও ) অধিক" 
তর অবশিষ্ট রাখেন । 


১৮। তিনি যে পুর্বাছতিকে অন্পতর করিয়া হোম করেন, তাহার কারণ 
এই যে, দ্বেবগণ মনুষাগণ হইতে অল্পতর; আর যে তিনি উত্তরাহ্থতিতে 
তদ্দপেক্ষা অধিকতর করিয়। হোম করেন, তাহার কারণ এই যে, মনুষযগণ 
দেবগণ অপেক্ষা অধিকতর; আর যে তিনি অ্রকে (তদপেক্ষাও ) অধিকতর 
অবশিষ্ট রাখেন, তাহার কারণ এই যে, পণুসমূহ মন্তৃষ্যগণ অপেক্ষা অধিকতর; 
যে ব্যক্তি এই রূপ জানিয়া অগ্নহোত্র করেন, তাহার প্রতিপাল্যসখুহ অন্পতর 
ও পণুসমূহ বছুশ্তর হইয়া থাকে; ধাহার গ্রতিপাল্যসমূহ অল্পতর ও গণুসমূহ 
বন্থতর হয়, তাহারই তাহ! সমুদ্ধির জন্য হইয়া থাকে । 


২৫1 শাখা, শৌ, ২. ৯. ৪-৫ 7 কা, শর, ৪. ১৪, ১৭-১৮। 
২৬। ভোক্ত] অপেক্ষা ভে।গা বেশী হইলেই সমৃদ্ধি হয়। 


তৃতীয় প্রপাঠক 


প্রথম ব্রাহ্মণ 


[ ১৮৩ পুর্বিহিত অগ্নির আধান ও তাহাতে খগিহোত্র হোমের প্রশংলার জন্ত মাখ্যার্িক।--. 
অগ্নি প্রজ্জপতিকর্তৃক হৃ& হইয়। প্রজাগণকে দগ্ধ করিতে উদাত হইয়াছিল, ইহাতে ব্যাকুল প্র্জ।গণ 
অগ্নিকে গেষণ করিতে উদ্াত হয়, তাহা! সহ! করিতে ন| পারায় অগ্রির পুক্ষবিশেষের নিকট 
গমন, উপকার*প্রত্যাপকারের প্রতিশ্রতিতে সেই পুরুষের অগ্রিকে ধারণ অর্থাৎ রক্ষা করা )__ 
৪-৬ ( আমরণ এই অগ্রিকে ধারণ করিতে হয়, অতএব ) মধো ইহার বিসর্জন উচিত নহে, তাহার 
দোষ, এ নিষেধের সমর্থন $--৭ অগ্নিহোত্র হোমের দ্বারা অমৃতত্বপ্রাপ্তি ধলিবার জন্য লুর্ধোর 
মৃতারূপে বর্ণনা সুরা মৃত্ঠাকূপ বলিয়া তাহার অধেভাগবন্তা প্রজানমূহ মৃত হয়, উত্ধব্তা দেবগণ 
দেব বলিয়াই মৃত হন না) রজ্জুর থার। অশ্বের ন্যায় হূর্ধারশ্মির খারা জীবদষু প্রাণে বন্ধ হয় -- 
৮ নুর্যা যাহার ইচ্ছা করে তাহারই প্রাণ গ্রহণ করিয়! উদিত হয়, সুর্ধাকে অতিক্রম করিয়! না গেলে -- 
তাহার নিকট হইতে মুক্তি না পাইয়া গেরে পরলোকে নুর্ধা মারিয়া! ফেলে ;--৯ অগ্রিহোত্রে 
স।য়ং ও প্রাতঃক।লের আহৃতিরূপ পদের দ্ব'র। যজমান সুর্যের উপর প্রতিঠিত হন, এবং শুর্ধা যখন, 
উদ্দিত হয়, তখন তাহ।কে লইয়াই উঠে, এবং ইছ।তেই তিনি নূর্যারূপ মৃত্তাকে অতিক্রম করিয়! 
যান।-. ১০ অগ্রিহে রই সমস্ত যজ্ঞের মধো শ্রেষ্ঠ, ইহারই দ্বারা সমস্ত যজ্-্রতু মৃতাকে অতিক্রম 
করে ( অর্থাৎ তাহাতেই অন্থাহ্য যজ্জেও মৃত্টকে অতিক্রম করিতে পারা বায়) ;--:১১-১২ দিবা 
ও নাতি পর্যাটন করিয়া! ম।নূষের আমুঃক্ষর করে, কিন্ত থিনি পূর্বোক্ত রীপে হৃর্ধারূপ মৃত্যুকে 
অতিক্রম করেন, দিব! ও রাত্রি ত|হ!র নীচে থাকায় ত|ছার আর আমুঃক্ষয় করিতে পারে না ;-- 
১৩ পুর্ব দিক্‌ দিয়া আহবনীয়কে প্রদক্ষিণ করিয়া আছবনীয় ও গহপত্যের ধা দিয়া গমনপূর্বক 
যজম|সের উপবেশন-স্থানে গমন, ইছার প্রশংস1১--১৪-,৬ কেহ কেহ দক্ষিণ দিক্‌ দিয়! গমনের 
বাবস্থা দেন, .ইহার খণ্ডন অগ্নিহোত্র স্বর্গগ।মিনী নৌকা), আহবনীয় ও গ্রীর্ঘপত্য তাহার পার্থ 
( অথবা! দাড় ), ও যগ্গমান তাহার নাবিক, পূর্ধ্ব দিকে গিয়! তিনি সেই নৌক্াকে পূর্বদিকে স্বর্গে 
প্রেরণ করেন ও তাহাতে স্বর্গ প্রাপ্ত হন, নৌক। চলিয়া যাইবার পর টটপন্থিত হইলে যেমন 
পড়িয়। থাকিতে হয়, দক্ষিণ দিক্‌ দিয়া গমনেও সেইরূপ হইয়! থাকে --১৭ সোষযাগে ইক 
বাইটের দ্বার! জগ্নিং বেদি চয়ন করিতে অর্থাৎ গাঁধিতে হয়) তদীয় আন্ৃতিকূপে বর্ন! করিয়া 
অগ্নিহোত্র-আ।ছতির প্রশংস। ;--১৮ চয়ননিষ্পন্ন বেদিতেই অগ্নিহোত্র হোম হইয়। থাকে--এই 
বলিয়। অগ্রিহোত্রের প্রশংসা--১৯-২০ এক বৎসরের অগ্রিহোত্রের আহতি সংখ] ও দহদুক্ৃধের 
ধকের সংখ্যার উকাদর্শনে-_ম'ধহোত্র মহছুকৃথ হারাই সম্পন্ন হয়-এইরপ বর্ণন| স্বর! 


অগ্রিহোঞ্জের প্রশংস1। ] 


পট শতপথ ব্রাহ্মণ [৩ প্র. ১ ব্রা. 


১। প্রজাপতি বখন প্রজাসমূহকে সৃষ্টি করিয়াছিলেন, তিনি যখন অগ্নিকে 
স্থুতি করিয়। ছিলেন, তখন ইহা (অগ্নি) জাত হইয়! মমস্তকেই দগ্ধ করিবার জন্ত 
উদ্যত হইয়াণছল ; এই নিমিত্ত সেই সময়ে যে সকল প্রজ! ভিল, তাহার! ব্যাকুল 
হইয়। পড়িয়াছিল। তাহারা ইহাকে সম্যগরূপে পিষিয়া ফেলিতে উদ্যত 
হইয়াছিল, এবং সে তাহ। সহ করিতে_ন! পারিয়। এক পুরুষের নিকট গমন 
করিয়াছিল । | 

২। সে (অগ্নি) বলিল--'অহো, ইহ সহ করিতে পারিতেছি না, আমি 
তোমাতে গাবেশ করি! তুমি আমাকে উৎপাদন করিয়া! ধারণ কর? তুমি 
যেমন এই (ইহ) লোকে আমাকে উৎপাদন করিয়! ধারণ (ৰা! পোষণ ) করিবে, 
আমিও সেইরূপ এ (পর ) লোকে তোমাকে উৎপাদন করিয়া ধারণ করিব ।' 
সে (পুরুষ) “তাহাই হউক” এই বলিয়া তাহাকে উৎপাদন করিয়! ধারণ 
করিল। 

৩|। তিনি যে অগ্নিদ্বয় আধান করেন, তাহাতে ইহাকে ( অগ্নিকে ) 
উত্পাদন করেন, এবং উৎপাদন করিয়। ধারণ করেন। তিনি যেমন ইহাকে 
এই লোকে উৎপাদন করিয়া ধারণ করেন ইহাও সেইরূপ ইহাকে এ (পর) 
লোকে উৎপাদন করিয়া ধারণ করে। 

৪। তিনি ইহাকে ( অগ্নিকে ) মধ্যে অপসারিত (ব! বিসঙ্জন ) করিবেন 
ন1; কেননা, (তাহ! হইলে) ইহ! তাহার জন্ত মধে)ই গ্লানিযুক্ত হইয়! পড়ে ; এবং 
ইহা যেমন এই লোকে তাহার জন্ত মধ্যেই গ্লীনিযুক্ত হইয়া পড়ে, সেইরূপই 
এ (পর) লোক তাহার জন্ত মধ্যেই গ্লানিযুক্ত হয় 1১ 

৫। তিনি যখন মুত হন, এবং যখন তাহাকে তত হারা অগ্নিতে স্থাপন 
করেন, তখন অগ্মি হইতে জাত হন; এবং তাহা ( অগ্নি) পুত্র হইয়া! পিতা 
হইয়! থাকে । 





১। আমরণ এই অগ্নি ধারণ করিতে হইবে, অতএব ইহার পর্বে তাহার বিসর্জন বিধেয়্ নহে, 
ইহাই এখন তাৎপর্য । 

২। বজমান বখন আখ।নের দ্বারা] অগ্নিকে উৎপাদন করেন তখন সেই অগ্নি তাহার পুত্র 
হয়) আর যখন তিনি মৃত হইয়। অগ্ি হইতে জাত হন, তখন সেই জগ্নিই পিত। হইযব! খাকে। 


৬ অ.শুত্রা,] দ্বিতীয় কা ৭৯ 


৬ এইজন্ত খধি দ্বারাও উত্ত হইয়াছেসণ্হে দেবগণ, শত বৎসর 
(আমাদের) নিকটে (উপস্থিত হউক),-_যাহার মধো তোমরা আমাদের শরীরের 
জরার বিধান করিয়াছ, এবং যাহার মধ্যে পুজেরা পিত| (হুইয়। উঠিবে ); এবং 
আফ়ুর ( সম্পূর্ণরূপে ) গমনের পূর্ববে আমাদিগকে বধ করিও না !”* কেনন! 
ইহ! পুত্র হইয়! আবার পিতা হয়) এবং তিনি যে জন্ত অপ্নিদ্বয় আধান করেন, 
তাহাও ইছাই। 

৭। এই যাহা (হু্য্য) তাপ প্রদান করিতেছেন, ইনিই মৃত্যু; যেহেতু 
ইনি মৃত্যু, সেইজন্যই ইহার অধোভাগবর্তা ('অর্বাচয% ) প্রজাসমূহ মৃত হয়, 
আর যাহার! পরবর্তী ( উর্ধবর্তী, ) তাহার! দেব, এবং সেই জন্তই তাহার! মৃত 
হন না। অশ্ব যেমন অশ্ববন্ধনরজ্জ বা অভীগুসমূহের দ্বারা বন্ধ হয়, এই 
প্রজাসমূহও সেইরূপ ইহার ( হুধ্যের ) রশ্মিসমুহের দ্বারা প্রাণ (বায়ু)-সমূহে 
বন্ধ হয়। সেই জন্যই (ইহার) রশ্মিসমুহ প্রাণসমূহের দিকে নীচে বিস্তারিত 
হইয়া থাকে। 

৮) তিনি (হুর্ধ্য )যাহার ইচ্ছ। করেন, তাহার প্রাণ গ্রহণ করিয়া উদ্দিত 
হন, এবং সে মৃত হয়।* যেব্যক্তি এই (হুর্যাক্প) মৃত্যুকে অতিক্রম ন! করিয়া 
প্র (পর) লোকে 'গমন করে, তাহাকে তিনি এ লোকে (ঠিক সেই রূপে) 
পুনঃ পুনঃ মারিঙ্লা ফেলেন,--ধেমন কেহ এই লোনে কোন বন্ধ বাক্তিকে 
আদর করে না, এবং যখনই ইচ্ছ! করে, তখনই মারিয়! ফেলে । 

৯1 তিনি যে সায়ংকালে (হুর্যা) অন্তমিত হইলে ছুইটি আহৃতি হোম 
করেন, তাহাতে এই পূর্ববর্তী পদদ্ধয়ের দ্বারা এই মৃত্যুতে প্রতিঠিত হন) আর 
যে প্রাতে (ছুর্ধ্য) অনুদিত থাকিতে দুইটি আহুতি হোম করেন, তাহাতে এই 
অপর পদবয়ের দ্বারা এই মৃত্যুতে প্রতিষ্ঠিত হন; এবং ইনি (হ্র্্য) যখন 

উদ্দিত হন, তখন ই্্হীকে (যজমানকে) গ্রহণ করিয়! উদ্দিত হইয়া থাকেন, এবং 

৪ | প্অন্থাতিধাগঠ! বা অভীগুতির্ব। ;” সায়ণ বলিগ্নাছেন-যাহ! দ্বারা! অশ্থকে বন্ধন কর! 
যায় তাহ! অস্থাভিধানী, জার অপর রজ্জুদমুহ অভীশু। কেহ বলেন অভীগ্ড শবে প্রচলিত 
ঘোড়ার “বাগ ডোর” ব। "লাগাম" ( বল গা) বুঝায়। 

৫। “*আবুহ্ঘযতি বৈ পুংসামুদানস্ুঞ বপদৌ”--ভাগবত, ২* ৩, ৩৩। 


৮০ খতপথ ব্রাহ্মণ [প্র, ১ 


ইহাতেই তিনি (যজমান ) এই মৃত্যুকে অতিক্রম করেন। অগ্গিহোত্রে মৃত্যু 
অতিক্রমণ ইহাই, এবং যে ব্যক্তি অগ্নিহোত্রে মৃত্যুর এই অতিক্রমণকে জীনেন, 
তিনি (পুনঃ ) পুনঃ মৃত্যুকে অতিক্রম করেন। 

১০) বাগণের যেমন অগ্র, সেইরূপ যজ্ঞপমূহের মধ্যে অগ্মিহবোজ্জ ; কেননা, 
অগ্রী যেখানে গমন করে সমস্ত বাঁণ সেইখানে গমন করে, এবং ইছাঁরই 
( অগ্িভোত্রের ) দ্বারা ইহার (ষজমানের ) সমস্ত যক্তক্রতু এই মৃত্যুকে অতিক্রম 
করে। 

১১। এ (পর) লোকে দিন ও রাত্রি পর্য্যাবর্তন করিতে করিতে পুরুষের 
নৃকৃত ( পুণ্য ) ক্ষয় করে ;কিস্ত ( তিনি যখন পূর্বোক্ত রূপে হুর্ধাকে অতিক্রম 
করিয়। যান, তখন ) দিবা ও রাত্রি তাহ! হইতে (সুর্যের ) অধোঁদেশেই থাকে, 
এবং তাহাতেই দ্রিব! ও রাত্রি ইহার ন্বক্কৃত ক্ষয় করিতে পারে না । 

১২। যেমন কেহ রথের মধ্যে দণ্ডায়মান হইয়। পর্যাবর্তমান রথচত্র- 
সবয়কে উপর হইতে দর্শন করে, এই প্রকারেই তিনি অবাজ্থুখ হইয়। নীচে 
(পর্যযাবর্তমান ) দিবা ও রাত্রিকে উপর হইতে দর্শন করেন। যে বাক্তি 
এই ব্ূপে দিব! ও রান্রির অতিক্রমণকে জানেন, দিবা ও রাত্রি তাহার স্থুককৃত ক্ষয় 
করে না। 

১৩। তিনি পূর্বব দিক দরিয়া অহিবনীয়কে পরিভ্রমণ করিয়া, ( ইহার ) 
ও গাহপত্যের মধ্য দিয় (নিজের উপবেশন স্থানে) আগমন করেন ।১ দেবগণ' 
মনুষকে জানেন না, (কিন্ত ) ইনি খন তাহাদের মধ্য দিয়। গমন করেন, তখন 
তাহার হহাকে (এই মন্ুষাকে) জানিতে পারেন যে, “ইনিই আমাদিগকে 
এই হোম করিতেছেন।' অগ্নিই পাপের অপহস্তা, এবং যখন ইনি 
(ধর্জমান, আহবনীয় ও গাহ্পত্যের) মধ্য দিয়া চলিয়া যান,তখন সেই আহ্ষণীয় 
ও গাঞ্ুপত্য ইহার পাপকে অপহৃত করিয়! দেন; এবং তিনি অপহতপাপ হইয়া 
শ্রী ও যশে উজ্জ্বল ( ণজ্যোতিঃ”) হইয়। উঠেন । 





৬। কা, শ্রৌ, ৪. ১৩. ১২। 
৭) অর্থাৎ সম/গত দেবগণ, বহার বেদির টারিদিকে থাকেন, ১, ৯৬ ৮) ননুযা-পকে এখানে 
যজমানকে হুবিতে হইবে। 


৩ অ. ও ক্র, ] দ্বিতীয় কাণ্ড ৮১ 


১৪1 অগ্নিছোত্রের দ্বার উত্তর দিকেই হইয়া! থাকে; যেমন কেহ 
বার দিয়া ( গৃহাদিতে ) প্রবেশ করে, ইহাও সেইরূপ । আর যিনি দক্ষিণ দিকৃ 
দিয় আগমন করিয়। (আহবনীয়ের সমীপে ) উপবেশন করেন, তাহার তাহা 
ঠিক সেই রকম হয়,-যেমন কেহ বাহিরে বাহিরেই বিচরণ করে।" 

১৫। এই যে অগ্নিহোতর, ইহা স্বর্গীয় ("ন্বর্গ্যা” ) নৌকা; এবং সেই 
এই স্বর্গীয় নৌকার আহবনীয় ও গাহ্পত্য ছুইটি পার্খু* ও ক্ষীরহোত| ( জ- 
মান) তাহার নাবিক। 

১৬। তিনি যে পূর্বদিকে উপস্থিত হন১*, তাহাতে ইহাকে (& নৌকাকে) 
পূর্বদিকে স্বর্গ লোকে প্রেরণ করেন, এবং তাহ! (নৌকা) দ্বার স্বর্গলোক 
প্রাপ্ত হন। উভয় দিক্‌ দিয়া তাহার ( নৌকায়) আরোহণ হয়, এবং তাহা 
ইহাকে (যজমান ) সম্পূর্ণরূপে স্বর্গলোক প্রাপ্ত করাইয়া! থাকে । আর ধিনি 
দক্ষিণ দিক্‌ দিয় আগমন করিয়া! উপবেশন করেন, তিনি--যেমন কেহ (নৌকা) 
উত্তীর্ণ হইয়া] যাইবার পর আগমন করেন, ও পরিত্যক্ত হন, এবং তাহাতেই 
বাহিরে থাকেন,--সেইরূপই হইয়া থাকেন 1১১ 

১৭। তিনি এই যে-সমিৎকে (আহবনীয়ে) আধান১* করেন, তাহা ইষ্টক। 


৭। এখানে সায়ণ বলেন---পুর্বেব (১৩শ কঙ্ডিকায় , উক্ত হইয়।ছে যে, যজমান উভয় অগ্নির 
মধ্য দরিয়া গমন করিবেন। এ সম্বন্ধে কেহ কেহ বলেন যে, মধা দিয়! ন| গিয়া দক্ষিণ দিক্‌ দিয়] 
যাইবে (দ্রঃ--কা, শৌ. ৪, ১৩, ১৫); ইহাই এখনে দুষিত হইতেছে । যে ব্যক্তি উত্তর দিকে 
প্রবেশ তাগ করিয়া অর্থাৎ আহবনীয় ও, গহৃপত্যের মধ্য অতিক্রম না করিয়াই দক্ষিণ দিকে 
আগমনপূর্ববক আহবনীয় সমীপে উপবেশন করে, সে অগ্রিহোত্রে প্রবেশ করিতে অশক্ত হইয়! বাহিরে 
অবস্থান করে। যেমন কেহ প্রাক।রপরিবৃত আশ্রমাদির দ্বারদেশ প্রাপ্ত না হইয়৷ তাহাতে প্রবেশ 
করিতে সমর্থ হয় না, এবং বাহিরে অবস্থান করে, তাহাও সেইরূপ। 

৮। দন্বর্প্রাপ্তিহেতুভূত1”--ইতি সায়ণ। 

৯। “নৌমণ্ডে ; সায়ণ লিখিয়াছেন--পপার্খে, ভিত”, অর্থাৎ ছুই ধার। কিন্তু এখা. 
ক্ষেপনী ব! দাড় অর্থ ধরিলে উপমাটি ভাল হয় ? ড্রঃ--১৬শ কিক।। 

১০। অর্থাৎ পূর্ববমুখ হইয়। গারহৃপত্য হইতে আহুবনীয়ের নিকট হোদের জন্ উপস্থিত হন। 

১১। দ্রষ্টব্য--১৪শ কাওকা, ও ৭ম টীক|। 

১২1 ২, ২, ৬, ১৭) কা, শো, ৪. ১৪, ২৩। 

১১ 


৮২ . শতপথ ত্রাঙ্গণ [্প্র, ১ ব্রা, 


(&ট)? এবং যে মন্ত্র বার হোম করেন, তাহা যন্ভুঃ-যাহা দ্বারা তিনি ই্টকা 
উপস্থাপন করিয়া খাকেন$১৩  ইঞ্টকা যখন উপস্থাপিত হয়, তখনই হোম 
কর! হইয়া! থাকে) অতএব এই যে অগ্নিহোত্রের আহতিসমূহ, তাঁভার! উপ- 
স্থাপিত ইষ্টকাসমূহেই আহুত হইয়া থাকে। 

১৮। অগ্নি ১* প্রজাপতি (স্বরূপ ), এবং সংবংসরই প্রজাপতি ; অতএব 
সংবৎসরে সংবৎসরে চয়ননিষ্পন্ন অগ্নিবেদির১« দ্বারা হহার অগ্থিহোত্র সমাপ্ত 
হয়। যেবাক্তি এইরূপ জানিয়! অগ্নিহোত্র হোম করেন, তিনি সংব্সরে 
চয়ননিপন্ন অগ্নিবেদি প্রাপ্ত হন। এই রূপেই হ্হার অগ্নিহোত্র চয়ননিষ্পর 
অগ্নিবেদির দ্বারা সমাপ্ত হয়, এবং ইনি চয়ননিষ্পন্ন অগ্নিবেদি পাইয়া 
থাকেন। 

১৯। অশীতিসমূহের১* সাত শত.কুড়িটি (৭২০) থক্‌ থাকে । তৈনি যে 
সায়ং ও প্রাতঃকালে অগ্নিহোত্র হোম করেন, তাহাতে ছুইটী আহতি হইয়া 
থাকে, এবং সংবৎসরে সেই পমস্ত আছতি হয় 








০ 


১৩। অর্থাৎ সোম্যাগের অগ্রি6 য়ন, বা হষ্টকা দ্বারা যেদিনির্াণে । 

১৪। লায়ণ বলেন_-এখানে অগ্নিশবে চিতা অগ্রি, অর্থাৎ চয়মনি্পন্প অগ্নির স্থল বা বেদি। 
গ্রজাপত্তির সহিত তাহ। সংস্ষ্ট বলিয়! তাহ! প্রজাপতিস্বরূপ। 

১৫। “চতোনাগ্রিনা ১” অগনিশবধে এখানে অগ্নির স্থল ঘা বেদি বুঝিতে হইবে; লোমযাগে 
পাঁচ থাক ইটের ছার! ইহা! বনু প্রকারে নির্মিত হইয়া থাকে ? “অগ্রিঃ সোমাঙ্গং তদৃগুণবাতিষঙ্গাৎ" 
_ কা. শৌ. ১৬. ১. ১7-"অন্িশবেন পঞ্চচিতিকঃ স্থল উচাতে লক্ষণয়, ন ঘবলনঃ ) মোইগ্লি 
সোাঙ্গং ভবতি,..*--& ব্যাখা। ; পাঁচ থাক ইটে ইহা গবথিতে হয়, এই গাঁথার নাম চি তি অর্থাৎ 
চয়ন । 

১৬। অর্থাৎ তিনটি অগীতির ; গায়ত্রী তৃচ।শীতি উষ্চিহী তৃচাশীতি, ও বাহতী তৃচাশীতি। 
তিন্টী খকের সমষ্টির নাম ভূ চ, তৃচের অশীতি অর্থাৎ আলীটি তৃঢাশীতি । অতএব এক-একটি 
ত্রিচাণীতিতে (৩৯%৮০-) ২৪০ খক্‌ থাকে, এবং তাহা হুইলে তিনটি তৃচাশীতিতে (২৪০ ৮৩.) 
৭২০ খক্‌ হয়। ইহার মধ্যে একটি তৃচালীতি গায়ত্রী ছল্ের, ইহার নাম গায়ত্রী তৃচাগীতি ঃ একটি 
উধিক্‌ ছন্দের, ইহার নাম ওফিছী তৃচাশীতি) আর একটি বৃহতী ছলোর, ইহার নাম বারতী 
তৃচাশীতি। ভ্রঃ--ই, আ+ ৫. ২১ ৩-৫। ৃ্‌ 

চিত্য অগ্ি অর্থাৎ চয্গননিষ্পন্ন অগ্নিবেদিঃ ম হত্রত সাম) ও ম হ দুকৃখ নামক খক্সমুহঃ এই 
তিনটি সহটর। অগনিহোত্রে বখন চিতা অগ্ির সম্বন্ধ উক্ত হইয়াছে, তখন মহছুক্ধের সখ 


৩ অ. ৩ ব্রা. ] দ্বতীয় কাও ৮৩ 


২০। সাত শত কুড়ি ($২০)। অতএব সংবতসরে সংবৎসরে ইহার অগ্রি- 
হোত্র ম হছুকৃথন্বারাই সম্পন্ন হয়। যেব্যক্তি এইরূপ গানিয়! অগ্নিহোত্র 
হোম করেন, তিনি মংবৎসরে সংবতমরে ম হছুকৃথ প্রাপ্ত হইয়া থাকেন। 
এইরূপেই হঁহার অগ্নিহোত্রসমহ ছুকৃথ দ্বারা সম্পন্ন হয়, এবং তিনি 
মহদুকৃথগ্রাপ্ত হন। 


বলিতে হইবে। এইজন্য এখানে ১৯শ ও ২০শ কগিকায় অগ্রিহোত্রে মহছুকৃথের স্ন্ধ কথিত 
হইতেছে। যথ।--মহছুকৃথে পূর্নে্বা্ত তিনটি ভূচাশীতিতে ৭১৩ ধক্‌ থাকে ; আর অগ্রিহোত্রে প্রতি" 
দিন সায়ং ও প্রাতে একএকটি আই্ৃতি দান করিলে এক বংসরে তাহা (৩৬০২০) ৭২০ হয়। 
অতএব মহদুকথে ও অগ্নিহোত্রে এই ৭২০ মংখা। মমান হওয়ায়। বহিতে হইবে যে। মহছুক্থ 
দ্বারাই অগ্নিহোত্র সম্পন্ন হয়। ইহাই এই ১৯শ ও ২০শ কণ্িকর তাংপর্য্য্ঘ। 


দ্বিতীয় ব্রাহ্মণ 


[ ১৮২ দায়ংকালীন অগ্নাপন্থান বিধানের জন্য আখ্যায়িকা--অগ্রির নিকট দেবগণকর্তৃক গ্রান 
ও আরণা পগুসসূহের শ্যাসরূপে স্থাপন, অগ্নির তৎসযূহে লোভ হওয়ায় তাহাদিগকে লইরা রাত্রির 
মধো প্রবেশ, দেবগণ ইহা জানিতে পারিয়া পরদিন রাত্রিতে অগ্রির উপস্থান করেন ও পণুসমূহ কিয়া 
ইয়! দিবার জন্য প্রার্থনা করেন, অগ্নি তৎসমুদয় পুনর্ববার প্রদান করেন ;--৩ অগ্নিঘ্য়ের উপস্থানের 
বিধি, উপন্থান করিলে অগ্নি পণুমমূহ প্রদান করেন ;--৪ কেহ কেহ বলেন উপস্থান করিতে হইবে 
না, ইহাদের মতের উল্লেখ ও তাহাতে যুক্তি প্রদর্শন ;--৫ এই মত খণ্ডন করিয়! উপস্থান করা 
পক্ষেরই সমর্থন ও তাহাতে যুক্তি প্রদর্শন ;--৬ অনুপস্থান পক্ষের? বুক্তাত্তর ;--৭৮ প্রকারাত্তরে 
উপস্থান পক্ষেরই সমর্থন 7--৯ উগস্থালের মন্ত্রসমুছের মধো প্রথম সন্তরট উপ (শষ) যুক্ত হুইবে, 
তাহার ফল ;:-+১৩-১৫ উপস্থানের ক্রমান্বয়ে ছয়টি মন্ত্রের বিধান ও তাহাদের তাৎপর্যাব্যাথা! ;--১৬ 
অস্তিম মন্ত্রে প্র তবু শব থাকিবে, তাহার তাঁৎপর্যা ;--১৭ প্রথম ও অস্তিম মন্ত্রের তিন-তিন বার করিয়া 
জপ করিবার বিধি, তাহার যুক্তি ;--১৮ অগ্নিহোত্র হোম করিতে করিতে ষদ্দি বাকা বা কর্ণ দ্বার] 
কিছু তুল অনুষিত হয়, তাহা! হইলে তাহ! যজমানের বহুবিধ ক্ষতির জন্য হয় ;--১৯ এই দোষ 
সঙগাধানের জন্য উপস্থানে মন্ত্রবিশেষের বিধান ;--২০ প্র মন্ত্র দ্বারা সেই দৌষ সমাহিত হয় ;--২১-২৩ 
আরে! কয়টি উপস্থানব্বন্্ব ও তাহার তাৎপর্যাব্যাথা, !এই পর্যাস্ত উক্ত মন্ত্রগুলি দাড়াইয়া পাঠ 
করিতে হয় ;--২৪ পরবন্তী উপস্থান-সন্ত্র উপবেশন করিয়া উচ্চার্ধা) মন্ত্রবিশেষের বিধান ও তাহার 
ব্যাখ্যা ১--২৪.২৬ অগ্রিহোত্র হোষের ছুগ্ধ-দাত্রী গাভীর নিকট গন্ন ও তাহার মন্ত্র ;--২৭ গাভীকে 
্গর্শ ও তাহার মন্ত্র ;-+২৮-৩০ গার্থগতোর নিকট গমন ও তাহার উপস্থীন, এ তাহার মন্ত্র ও তাৎ- 
পর্যয-ব্যাধা। ;--৩১ দ্বিপদ্ ধক্-মন্ত্রে উপস্থান ;--৩২ আ।হবনীয়-উপস্থানের ফল, কু ও বৃহৎ ছন্দের 
মন্ত্রে তাহার উপস্থানের কারণ, গার্যপত্য-উপস্থানের ফল, গায়ত্রীছন্দে উপস্থান করিবার উদ্দেন্ত ;--৩৩ 
ছ্বিপদ খকৃসমূহ উচ্চারণের ফল 7২:৩৪ (পুনর্ব্ধার ) গাভীর নিকট গমন ও ম্পর্শ, তাহার মন্ত্র; 
--৩৫ অ।হবনীয় ও গার্ছপত্যের মধ্যে পূর্ব মুখে দীড়াইয়। ( আহবনীয় ) অগ্নিকে দেখিতে দেখিতে 
জপনীয় মন্া্রয় ;--৩৬ এ মন্ত্রত্রয় জপ করিবার উদ্দেগ্ত,--৩৭ অপনীয় অপর মন্ত্ত্রয় ও তাহার 
তাৎপর্য্যব্যাথ্য। ;--৩৮ ইন্ত্র-ধকের উচ্চারণ ;--৩৯ সাবিত্রী-খকের জপ ;--৪০ আগ্নেছী ধকের জপ, 
ইহা তিনবার জপনীয় $--৪১ মন্ত্রে পুত্রের ন।মোর্লেখ, পুত্র না৷ থাকিলে নিজের নামোল্লেখ । ] 


নী 
১। দেবগণ বিজয়ের উদ্দেশে গমনের জন্য, বা স্বচ্ছন্দ ভ্রমণের উচ্ছা হেতু, 
অথবা “আমাদের মধ্যে ক্ষকতম ইনি ( অগ্নি) রক্ষা করিবেন' এই মনে করিয় 
গ্রাম্য ও আরণ্য সমস্ত পণ্ড অগ্নির নিকটে নিহিত (স্থাপিত ) করিয়াছিলেন 1, 





ধ 
১। অই, ২, ১, ২-৩। তুলঃ--তৈ, গা ১০ ৫, ৯, ৩) | 


৩ অ.৪ ত্রা] দ্বিতীয় কাণ্ড ৮৫ 


২। অগ্নি তৎসমুদয়কে অত্যন্ত কামন! (লোভ):করিয়াছিলেন, এবং সমস্ত 
সংগৃহীত করিয়। ততৎসমুদয়ের সহিত রাত্রিতে প্রবেশ করিয়াছিলেন। দেবগণ 
মনে করিলেন--“আবার আমরা (আমাদের স্থানে ) ফিরিয়। যাই”, এবং (যে 
স্থানে) অগ্সি তিরোডভূত হইর ছিলেন, (সেই স্থানে উপস্থিত হইলেন )। 
তাহার। জানিতে পারিলেন যে, তিনি সেই খানে প্রবেশ করিয়াছেন, রাত্রিতে 
গ্রবেশ করিয়াছেন। (অনন্তর ) তাহার! আগাঁমী রাত্রিতে সায়ংকালে তার 
(অগ্নির) উপস্থান করিলেন ও বলিলেন-_-“আমাদের পশুসমূহ প্রদান করুন ! 
আবার আমাদের পশুসমূহ প্রদান করুন! (অনন্তর) অগ্নি পুনর্বার পণশুসমূহ 
প্রদান করিলেন । 

৩। এই জন্য তিনি অগ্নিদ্ধয়ের উপস্থান করিবেন; অগ্সিদ্বয় দাতা, তিনি 
ইহাতে তাহাদিগকেই যাঁচঞা করিয়া থাকেন।ৎ তিনি সার়ংকালে উপস্থান 
করিবেন, কেননা, দেবগণ সায়ংকালেই উপস্থান করিয়াছিলেন । যে ৰাক্তি 
এইরূপ জানিয়! উপস্থান করেন, তাহাকে হার! ( অগ্রিদ্ধয়) পণুগ্রদান করিয়াই 
থাকেন। 

৪। অনস্তর তিনি যে কারণে উপস্থান করিবেন না, তোহা! উক্ত হইতেছে)। 
অগ্রে দেবগণ ও মনুষ্যগণ উভয়েই একত্র ছিলেন । এবং মনুষাগণের যাহা 
হইত না, তাহা তাহারা (এই বলিয়া) দেবগণের নিকট যাচঞা করিতেন-_. 
“ইহ! ত আমাদের নাই, আমাদের ইহা হউক !” দেবগণ সেই যাচঞ্গায় দ্বেষহেতু 
তিরোভূত হন। (তিনি মনে করিতে পারেন যে) “পাছে আমি ( ইহাদিগকে ) 
হিংসা করি, পাছে আমি ( ইহাদিগের ) দ্বেষ্য হইয়! ডি অতএব তিনি 
উপস্থান করিবেন না | 

৫| আর যে তিনি উপস্থান করিবেনই, (তাহার কারণ উক্ত হইতেছে )। 
দেবগণের যে ষজ্ত, তাহ! ঘজমানের আশীঃম্বরূপ )এবং এই ষে (অগ্নিহোত্রের) 
আহুতি, তাহা যজ্ঞ, এবং তাহ! ষঞ্জমানের আশীঃম্বরূপ ; অতএব এখানে 


২। অর্থাৎ পশুপ্রাপ্তিরূপ ফলের জন্য--সায়ণ। 
৩। কা, শর, ৪, ১৯ ২। 


৮৬ শতপথ ব্রাহ্মণ [৩প্র.ত্ত্রা 


যাহা থাকে&, তাহাই তিনি উপস্থান করিয়। (সম্পাদন ) করিয়া থাকেন। 
অতএব তিনি উপস্থান করিবেনই । 

৬। তিনি যে জন্য উপস্থান করিবেন না (তাহার কারণ পুনর্ব্ধার উক্ত 
হইতেছে )1 যে ব্যক্তি ব্রাহ্মণ বা ক্ষত্রিয়কে এই আশ। করিয়া অন্ুবর্তিন কয়ে 
যে, “ইনি আমাকে (আমার অভিলধিত বস্ত )দান করিবেন, ইনি আমার 
গৃহ করিয়! দিবেন”, এবং যে ব্যক্তি তাহাকে স্ততি ও কন্ম দ্বারা আরাধন৷ 
করিতে ইচ্ছা করে, তিন ( সেই ব্রাহ্মণ ব! ক্ষত্রিয়) মনে করেন যে, ইহাকে 
(সেই ব্যক্তিকে তাহ! ) দান করা উচিত। আর যে ব্যক্তি বলে যে, “তুমি 
আমাকে দান করিতেছ না, তুমি আমার কি!” তিনি ইহাকে দ্বেষ করিতে 
সমর্থ হন, ও ( উহ্হার সম্বন্ধে) নিবে প্রাপ্ত হইতে পারেন । অতএব তিনি 
উপস্থান করিবেন না? তিনি যে ইহাকে (অগ্রিকে ) সন্দীপ্ত করেন, তিনি যে 
ইহাতে হোম করেন, তাহাতেই তিনি ইহাকে যাচ্ঞা করিয়! থাকেন ; অতএব 
তিনি উপস্থান করিবেন না), 

৭) তিনি যে জগ্ঠ উপস্থান করিবেনই ( তাহা পুনর্ধার উক্ত হইতেছে )। 
( লোক ) বাচ্ঞা. করিয়াই দাতাকে লাভ করিয়া! থাঁকে ; এবং এই পর্যাস্ত* 
ভরণকর্তাও ভরণীয়কে জানিতে পারেন না। কিন্তু সে যখন বলে যে, 'আমি 
আপনার ভরণীয়, আমাকে ভরণ করুন! তখন তিনি তাহাকে ভরণীয় বলিয়। 
মনে করেন। অতএব তিনি উপস্থান করিবেনই । তিনি যে জন্ত উপস্থান 
করিবেন, ইহাই তাহার সমস্ত (যুক্তি )। 

৮। তিনি যে অগ্নিহোতর হোম করেন, তাহাতে প্রজাপতিস্বরূপ হন, এবং 
তিনি যে-সমস্তের প্রভূ ও যে-সমস্ত তাহার অনুকূলে থাকে, তৎসমস্তেই রেত 


ন। অর্থাৎ অগ্নিহোত্রে আশীঃম্বরনপ যে ফল থাকে । 
«| অর্থাৎ অগ্নির সন্দীপন ও হোমের দ্বারাই যাচ্ঞ1 কর! হইয়া থাকে, উপস্থান করিয়| তাঁছার 
দ্বার! আবার যাচ এ করা ঠিক নছে। 
৬। অর্থাৎ যাচ্ঞ। না! কর] পর্যাত্ত। 
* ৭ এসম্বদ্ধে তৈত্তিরীর় সংহিতাতেও (১০ ৫, ৯. ৬-৭ ) উভয় পক্ষ উত্খাপিত করিয়া উপ- 
স্থান-পক্ষাই সমর্থিত হুইয়াছে। 


৩ অ. ৪ ব্রা.] স্বিতীয় কা ৮৭ 


সেচন করেন, এবং (অগ্নির ) উপস্থান করিয়! তৎ্সমুদ্য়কে বিশিষ্টরূপযুক্ত 
করেন ও অন্ুক্রমে উৎপাদন করিয়! থাকেন। 

৯। তিনি উ পরি (“উপ” এই উপসর্গ)-যুক্ত ( খকের দ্বারা অগ্ন)াপস্থান)* 
আরম্ভ করেন।১* ইহাই ( পৃথিবী )উ পরি, এবং ইহা! ছুই প্রকারে উ পরি; 
এই যাহ! কিছু জাত হয়, তাহ! ইহারই (পৃথিবীরই ) উ প রি জাত হয় 
(“উপজায়তে” ), এবং যাহা! কিছু ক্ষয় প্রাপ্ত হয়, তাহ! ইহারই উপরি নিলীন 
হয় (*উ প-উপ্যতে”, *বপ.)) অতএব তাহা (উপস্থান ) দিবা ও রাত্রিতে 
বনুতর হয়াই অক্ষয্য (অক্ষয়ার্) হইয়! থাকে, এবং তিনি ইহাতে অক্ষষ্য 
প্রাচূর্য্ের স্বারাই (উপস্থান ) আরম্ভ করেন । 

১০। তিনি বলেন--"অধ্বরের নিকটে গমন করিয়া--১”১১ “অধ্বর” অর্থে 
যজ্ঞ, অতএব “যজ্ঞের নিকট উপস্থিত হয়!” ইহাই তিনি তাহাতে বলিয়! 
থাকেন ;-+আমরা (সেই ) অগ্নির মন্ত্র উচ্চারণ করিব_,” কেননা, তিনি 
তাহার মন্ত্র উচ্চারণ করিবেন বলিয়াই (উদ্াত ) হন ?_-“এই (যিনি) দুর হইতে 
আমাদিগকে (অর্থাৎ আমাদের বাক্যকে) শ্রবণ করিতেছেন;” তিনি ইহাতে এই 
বলেন যে, “যদিও আপনি আমাদের নিকট হইতে দুরে আছেন, তথাপি আপনি 

৮। সায়ণ বলিয়াছেন-অগ্রিহোব্রহোম রেতঃসেকস্থ।নীয়। গর্ভাশয়ে নিষিক্ত রেতের 
হত্তপদাদি ছারা যে বিশিষ্টরূপ-সম্পাদন, তাহ| অগ্নির উপস্থানসাধা। অতএব যজমান অগ্নিকে 
উপসনা করিয়। এই সমস্ত নিষিক্ত (রেতকে ) বিশিষ্টরূপযুক্ত করেনঃ ও অনুক্রমে উৎপাদন করিয়। 
থাকেন। অতএব অগ্নির উপাস্থান কর! অবগ্ উচিত। | 

৯। এই উপস্থানের নাম বাৎ সপ্রোপস্থান; কেননা) এই উপস্থান ব।ৎ স প্রী নামক 
খধি দ্বার! দৃষ্ট। বাৎসত্রী থণ্েদের ৯. ৩৮) ও ১-* ৪৫-৪৬ শুক্তের দ্রষ্টা। ৯ম হইতে ৪১শ 
কিক পধ্যস্ত এই উপস্থ!নেরই মন্ত্রসমুহ (বা. স. ৩. ১১, ৩৬ ) বিহিত হইম্নাছে। ইহাতে 
বছ মন্ত্র থাকায় ইহা দীর্ঘো পন্থান (দ্রঃ--২,৩,৩,২), বৃহছু পস্থ।ন (বা. সং ৩. ১১ 
মহীধর ভাষা ), অথব! ম হে! পস্থ। ন নামে অভিহিত হইয়া থাকে। পক্ষান্তরে এই উপস্থান-্থলে 
আর একটি ক্ষুদ্র উপস্থান বিহিত হয় (২. ৩, ৩) ইহাআ হু রি-কর্তৃক দৃষ্ট। ইহাকে ক্ষুল্ল 
কোপ স্থান,বা লঘুপস্থাপনবলাহইয়া থাকে। 

১০। “উ প প্রয়ত্তো অধবরং*.'), বা. স,ও, ১১; তৈ. নল, ১, ৫. ৫.১) কা, শো 
৪, ১২ ১! 


৮৮ শতপথ প্রান্মণ [৩ প্র. ২ ব্রা. 


আমাদের ই। ( মন্ত্র-স্ততি ) শ্রবণ করুনই, এ বিষয়ে আপনি এইরূপই মনে 
করুন !” 

১১। গ্ছ্যলোকের উন্নত মন্তক ও পৃথিবীর পতি এই অগ্নি জলের 
রেতসমূহকে প্রীত (বা পুষ্ট) করিতেছেন ৮১১ তিনি ইহাতে ইহাকে অন্ুসরণই 
করেন; কোন যাচক ব্যক্তি যেমন ভদ্রভাবে বলে--'আপনি অমুকের পুত্র? 
আপনি ইহ! করিতে সমর্থ! ইহাঁও ( এই খক্মন্ত্রও ) সেইরূপ । 

১২। অনন্তর ( উচ্চার্য্যমাণ খকৃটি) টন্দ্র ও অগ্নির )--”হে ইন্দ্র ও অগ্নি 
আপনাদের উভয়কে আমি অহ্বান করিতে (ইচ্ছা! করি), আপনাদের উভয়কে 
আমি এক সঙ্গে অন্নের দ্বার আনন্দিত করিতে (ইচ্ছ৷ করি); আপনারা উভয়েই 
অন্ন ও ধনসমূহের দাতা, অন্নপ্রদানের জগত আপনাদের উভয়কে আমি আহ্বান 
করিন্তেছি !”১ৎ এই যাহ! (হ্ুর্য্য) তাপ প্রদান করিতেছে, তাহাই ইন্দ্র; তাহা 
যখন অন্ত গমন করে, তখন আহবনীয়ে প্রবেশ করে; অতএব তিনি ইহাতে 
এক সঙ্গে বর্তমান তাহাদ্দিগের উভয়কেই১* এই মনে করিয়া উপস্থান করেন 
যে, "তাহারা উভয়ে এক সঙ্গে আমাকে প্রদান করিবেন ॥ সেই জন্তই তাহা 
(এঁ খক্টি) ইন্দ্র ও অগ্নির। 

১৩) “হে অগ্নি তুমি যাহ! হইতে 'জাত হইয়! দীপ্তি প্রাপ্ত হইতেছ, 
এই তোমার (সেই) ধাতুনন্বন্বী যোনি ;১৪ তুমি তাহা জানিয়া উত্থিত হও, 
এবং আমাদের ধন বর্ধন কর!” প্ধন”-অর্থে পুষ্টই ; অতএব তিনি ইহাতে 
এই বলেন যে, “তুমি আমাদের ইহাকে তূয়োভূয়ঃ পুষ্ট কর !, 


১১। বা. স* ৩. ১২ ) তৈ, স. ১* ৫. ৫. ও সায়পভাষা। সায়ণ এখানে “জলের রেতসমূহ..." 
ইত্যাদির ব্যাথায় বলিয়াছেন--অগ্রি জলের অর্থাৎ জলের কার্ধ্য স্কাবর-জঙ্গমের শরীরকে জাঠর 
অগ্নিক্ূপে প্রীত করিয়া থাকেন । ধ. স. ৮. ৪৪, ১৩। 

১২। বা. স. ৩, ১৩? তৈ. স. ১, ৫, ৫, ২7 খ. স. ৬, ৬০, ১৩ 

১৩। অর্থাৎ হুূর্য্যরূপ ইন্ত্র ও আহবনীয় অগ্নি, এই উভয়কে । 

,১৪ | “অবং তে বোনিঞাতৃযঃ% “অল্পং আহবনীয়প্রদেশঃ তে যোনিঃ স্থানং খতিয়ঃ খতু- 
সন্বদ্ধঃ সর্যশ্রিক্পপি খতৌ অল্নেন হে।সনিষ্পত্তে১--সায়ণ। 


৩ অ. ৪ ব্রা] দ্বিতীয় কাণ্ড ৮৯ 


১৪। আপ্রবান১* এবং ভূ গুগণযে বিচিত্র ও সমস্ত প্রজার বিতুকে 
বনসমূহে দীপিত করিয়াছিলেন, যিনি ( দেবগণের ) আহ্বাঁনকাঁরী ও অতিশয় 
যাগানুষ্ঠাতা, এবং ধিনি যাগসমূহে স্তবার, সেই প্রধানভূত ইনি (অগ্নি) 
আধানকর্তুগণ কর্তৃক এখানে স্থাপিত হইয়াছেন।”১১ তিনি ইহাতে তাহাকে 
অন্থনরণই করিয়া থাকেন; কোন যাঁচক ব্যক্তি যেমন ভদ্রভাবে বলে--“আপনি 
অমুকের পুঞ্র, আপনি ইহা করিতে সমর্থ!” ইহা ( এই খকও ) সেইরূপ । 
তিনি ষে বলেন--“সমস্ত প্রজার বিভূকে,, তাহাতে, ইনি (অগ্নি) যেরূপ, 
সেইরূপই ইহাকে বলিয়! থাকেন ; কেননা, ইনি সমস্ত গ্রজার ( অভীষ্টদানে) 
সমর্থই।১৭ 

১৫। -_সইহাঁর পুরাতন ( *প্রত্বাং” ) ছাতিকে অনুসরণ করিয়! লঙ্জারহিত 
(দোহনকারী খত্বিগ্গণ) সহশ্রপ্রদ গাভীর ( “খধিম্ ) বিশুদ্ধ ছুপ্ধ দহন করিয়া- 
ছিলেন।”১৮ সমস্ত দানের মধ্যে সহশ্র-দানই পরম; অতএব তাহ! ইহারই 
গ্রাণ্ির জন্ত হইয়! থাকে, এবং সেই জন্তই তিনি বলেন--পসহত্গ্রদ গাভীর 
বিশুদ্ধ ছুগ্ধী।” 





১৫। “আপ্রবান:* সায়ণ খগভাধষো (৪. ৭. ১) লিখিয়াছেন--“আ প্ল বা নে! ভূ গু- 
সম্বন্ধী কশ্চিদ্‌ খযি১)৮ তৈতিরীয়সংহিতা-ভাষ্যে (১, ৫. ৫. ১) বলিয়াছেন--£আ।প্রবানসংজ্ঞকাঃ )” 
মহীধর বা. ন ভ।য্যে (৩. ১৫) এ শব্ষের অর্থ নিধণ্ট, (২, ও, ৫ )অন্লারে “পুক্রবন্তঃ” বলিয়া 
বিকল্পে “আপ্রবানস্তৎপ্রভৃতয়ঃ ভৃগবশ্চ মুনয়ঃ” বলিয়াছেন । 

১৬। বা. স. ৩, ১৫) (১৫, ২৬ 7 ৩৬, ৬)। 

১৭। অনুবাদ।সায়ণামুসারে । 

১৮। অনুবাদ মহীধরানুলারে। তিনি বলেন--দায়ংকালে দোহনের সময় আলোকাভাবে 
ছু্ধ কোনরূগে নীচে পড়িয়া যাইতে পারে এবং তাহ! দে।হনক্ারীর লজ্জার বিষয়; কিন্ত অগ্নির ছুাতি 
থাকিলে সেই লব্জার কারণ থ!কে না, অতএব তাহার! লঙ্জারহিত। খধি-শব্দের অর্থ ইনি এসলে 
গাভী ধরিয়াছেন--“অর্তি দোহনকালে গচ্ছতি খধিগৌঃ।” তিনি এই বাখ্যায় সন্তষ্ট না হইয়| 
প্রকারাস্তরেও ব্যাখ্যা করিতে চেষ্টা করিয়াছেন (বা. স. ৩. ১৬ )। তৈ. স, ভাষো (১. ৫, ৫. ১) 
সায়ণ যাহ! লিখিয়/ছেন, তদনুদারে এইরূপ অনুব|দ হয়--€খত্িগগণ ) লঙ্জ! না কগিয়! ইছার 
(গোস্থানীয় এই অগ্নির) অনুকূল দীপ্তি হইতে সহম (ধন)-প্রদ ও অতীন্িয়জ্ঞানপ্রদ উদ্বল পরঃ 
( ছুগ্ধাদি) দেছন.করিয়াছিলেন।' ভর, সং ৯. ৫৪, ১। 


৯০ শতপথ ব্রাহ্মণ [৩ প্র ২ ত্রা' 


১৬। এই ছয়টি১১ খক্‌ সমাহরণীয় ।ৎ* ইহাদের প্রথম খক্‌টিউ প 
(এই উপসর্গ )-যুক্ত, এবং অস্ভিমটি প্র ত্ব (এই শব)-যুক্ত।ৎ১ (ইহাদের 
মধ্যে পৃথিবী) যেজনা উ প( শব)-যুক্ত, তাহ! আমর! বলিয়াছি; আর 
উহাই (দে) হইতেছে প্র ত্ব« কেননা, অগ্থে পুরাঁকালে যতগুলি দেব 
ছিলেন, (এখনে!) ততগুলিই দেব আছেন; অতএব২ৎ উহাই প্র ত্ব। 
ইহার্দেরই উভয়ের মধ্যে সমস্ত কাঁম (কাম্যবস্ত ) অবস্থিত, এবং ইহার! 
হহার (যজমানের ) জন্য এঁকমতা অবলম্বন করিয়া সমস্ত কাম উপস্থাপিত 
করিয়৷ থাকে। 

১৭1 তিনি প্রথম (মন্ত্রটকে ) তিনবার এবং অস্তিম ( মন্ত্রটিকে ) তিনবার 
জপ করেন; কেননা, যজ্ঞসমূহের প্রারস্ত ত্রিরাবৃত্ত, এবং সমান্তিও ত্রিরাবৃত্ত 7২৩ 
অতএব তিনি প্রথমটিকে তিনবার এবং অস্তিমটিকে তিনবার জপ করেন ।২৪ 

১৮। তিনি অগ্নিহোত্র হোম করিতে করিতে বাক্য দ্বার! ব৷ কন্মম দ্বারা 
বাহ কিছু অন্যথা অনুষ্ঠান করিয়া! ফেলেন, তাহাতে নিজেরই অন্থু, বা তেজ, বা 
সম্ততিকে খণ্ডিত করিয়! থাকেন । 

১৯। সেই জন্ত (তিনি এই মন্ত্রে উপস্থান করেন )--“হে অগ্নি, তুমি 
তঙ্থরক্ষক ; তুমি আমার তন্থুকে রক্ষা কর! হে অগ্নি, তুমি আমুঃগ্রদ ) 
আমাকে আফু দান কর! হে অগ্নি, তুমি তেজঃপ্রদদ ; তুমি আমাকে তেজ 





১৯। ১০ম হইতে ১৫ শ কণিকা পর্যন্ত পঠিত। 

২০। অর্থাৎ এই সমস্ত খক্‌ বিভিন্ন বিভিন্ন স্থলে পঠিত হইয়াছে, তৎসমুদয়কে একত্র 
সংগ্রহ করিয়। লইতে হইবে; পূর্ববেক্ত খক-গুলি খথেদের ৭. ১৪, ১; ৮, ৪৪, ১৬ ইতাদি 
সুনে পঠিত হইয়াছে। কিন্ত বাঞসনেয়িসংহিতাতে (৩. ১১, ১৬) এ সমস্ত একত্রই, পঠিত 
হইয়াছে। 

২১। পউপপ্রয়ন্তে। অধ্বরং,*১ ও “আসা প্রত্বামনুছু তিং**” বা. নস. ১৩,১১১ ১৬ 
গ্র ১--১০ম ও ১৫শ কণওকা। 

২২। যেহেতু দেবগণ দেখানে পুরাকাল হইতে আছেন, সেই জন্য দালোক পুর।তন বা! প্রত্ব। 

৪৩। কারণ) হুৰিনির্বাপঃ ছুবিঃপ্রোক্ষণ ও সামিধেনীপাঠ প্রভৃতি তিন-ভিন বার করিয়া 
করিতে হয়, দেখা যায়।-_সায়প। 

২৪। কা. শ্রী, ৪. ১২, ৩ | 


৩ অ.৪ ব্রা. ] দ্বিতীয় কা ৯১ 


প্রদান কর! হে অগ্নি, আমার শরীরের যাহা! উন রহিয়াছে, তুমি তাহা 
সম্পূর্ণ কর 1” 

২০। তিনি অগ্নিহোত্র হোম করিতে করিতে বাক্য দ্বারা বা কর্ণ 
দ্বারা যাহা কিছু অন্যথা! অনুষ্ঠান করিয়া ফেলেন, তাহাতে নিজেরই আমু, বা 
তেজ, বা সঙ্গতিকে খণ্ডিত করেন; সেই জন্ত তিন্নি তাহাতে বলেন যে, 
পপুনর্ধার আমার তাহ! বর্ধিত হউক! এবং তাহাতে তাহার তাহা পুনর্বার 
বর্ধিত হইয়া থাকে। 

২১। -_“দীপামান আমর! ছুাতিমান্‌ তোমাকে শত হিম (খতু)২* যাবৎ 
সন্দীপিত করি-)*২* তিনি ভাতে এই বলেন যে, 'আমরা যেন 
শতবর্ষ জীবিত থাকি / আর যে তিনি বলেন_-“ছ্যতিমান্‌ তোমাকে সন্দীপিত 
করি,” তাহাতে এই বলেন যে, “মহান তোমাকে আমর! তাবৎ কাল 
সন্দীপিত করি )-- প্অন্নবান্‌ (আমরা ) অন্নকারী (তোমাকে), বলবান্‌ 
( আমর! ) বলকারী (তোমাকে ),৮ হিনি ইহাতে এই বলেন যে, “আমর! যেন 
অন্নবান্‌ হই, আর তুমি যেন অন্নকারী হও! এবং আমরা যেন ৰলবান্‌ 
হই, আর তুমি যেন বলকারী হও !,-“হে অগ্নি, শক্রগণের হিংসক ও 
(কাহারে! ) অহিংসনীয় ( তোমাকে ), অভিংমিত আমরা--১৮” তিনি ইহাতে 
এই বলেন যে, "আমরা যেন তোমার দ্বারা শক্রগণকে গাপীয়ান্‌ করিতে 
পারি !, 

২২। --হে চিত্ঞাবন্ (রাত্রি), আমি যেন মলে তোমার অবসান প্রাপ্ত 
হই 1” তিনি এই (মন্ত্র) তিনবার জপ করেন ।২* রাত্রিই চিত্রাবন্্, কেনন। 
ইহা চিত্র ( গ্রহনক্ষত্র ) সমূহ সংগ্রহ করিয়া বাস করে, সেই জঙ্তই (রান্রিতে ) 
দুরে কেহ চিত্র দর্শন করিতে পারে না 1২৯ 





২৫। বা. স. ৩. ১৭। 

২৬। দ্রঃ তৈ, স. ১, ৫, ৬, ১১, ১৪ 7 ৭.১৪। 

২৭। বা. স. ৩, ১৮) তৈ, সং ১ ৫, ৫, ৪ । 

২৮। কা, শ্রো, ৪. ১২, ৩। 

২৯। অর্থাৎ রাত্রিতে কেহ দুর হইতে চিত্র অর্থাৎ ভ্রষ্টবা বন্য দেখিতে গায় না। বস্তুতঃ 
এন্থলের অর্থ আমার নিকটে স্পষ্ট হয় নাই। মুল এই--“তম্মাস্ারকাচিঅং দদৃশে ;* সায়ণ 


৯২ শতপথ ব্রাঙ্গণ [৩ প্র. ২ ব্রা, 


২৩। ইহা (এই মন্ত্র) দ্বারাই খষিগণ মঙ্গলভাবে রাত্রির অবসান প্রাপ্ত 
হইয়াছিলেন, ইহাতেই নাশকজীব ও রক্ষোগণ রাত্রিতে ইহাদিগকে প্রাপ্ত হয় 
নাই; তিনি ইহাতেই মঙ্গলভাঁবে রাত্রির অবসান প্রাপ্ত হন, ইহাতেই তাহাকে 
নাশকজীব ও রক্ষোগণ রাত্রিতে প্রাপ্ত হইতে পায় না। তিনি এই 
পর্যানস্ত** (মন্ত্র আহবনীয়ের সমীপে) দণ্ডায়মান হইয়া পাঠ 
করিবেন । 

২৪। অনস্তর উপবিষ্ট হইয়৷ (তিনি এই সমস্ত মন্ত্র উচ্চারণ করেন )*১ 
-দহে অগ্নি, তুমি হুর্যোর তেজের সহিত সঙ্গত (মিলিত ) হইয়াছ-_-১**২ 
আদিত্য খন অন্ত গমন করেন, তখন আহবনীয়ে প্রবেশ করিয়৷ থাকেন, 
সেই জন্তই তিনি তাহা বলেন ;--( তুমি ) খষিগণের স্ততির সহিত ( সঙ্গত 
হইয়াছ ))” তিনি উপস্থান করেন বলিয়া ইহা বলিয়! থাকেন ;-"( তুমি ) 
প্রিয় স্থানের সহিত (সঙ্গত) হইয়াছ ?” আহুতিসমুহই ইহার প্রিয় স্থান, 
এবং সেইজন্য তিনি তাহাতে “আহুতিসমূহের সহিত” ইহাই বলিয়া! থাকেন; 
--"আমি যেন আযুর সহিত, তেজের সহিত, সম্ততির সহিত, এবং 
ধনপুষ্টির সহিত সঙ্গত হইতে পারি!” তিনি ইনাতে এই বলেন যে, তুমি 
যেমন এই সমুদয়ের সহিত সঙ্গত হইয়াছ, আমিও ষেন সেইরূপ আয়ুর সহিত, 
তেজের সহিত, সম্ততির সহিত, ও ধন-পুষ্টি অর্থাৎ প্রাচুধ্যের সহিত,--এইরূপে 
সমন্তের সহিত সঙ্গত হইতে পারি 1 


যাহা ব্যাখ্য। করিয়াছেন, তাহাতে বোধ হয়, তাহার মতে এই স্থ।নের যুল পাঁঠ “তন্মাৎ তারকাচিত্রং 
দশে ;” তাহার ব্যাখ্যা যখা-”মতএব ইদানীমপি রাত্রৌ নভসি তারকালক্ষণং চিত্রং দদৃশে 
দৃশাতে |” 7:88৩1108 “চিত্র শব্দে আলোক অর্থ ধরিয়াছেন। এবং উল্লিখিত অংশটুকুর ব্যাখ্যায় 
তাহার অর্থ 'ম্পষ্টরূপে (016811) ), করিয়াছেন; অতএব তাহার মতে অনুবাদ এইরূপ হয়--. 
“সেইঙ্জনা (রান্িতে ) কেহ দূর হইতে স্পষ্টভাবে দেখিতে পায় না। 

৩১। অর্থাৎ ১০ম হইতে ২২শ কণ্ডিক। পর্যাস্ত ; বা. স. ৬, ১১--১৮। 

৩১। কা, ত্র, ৪. ১২. ৪। 

৩২। বা. স. ৩, ১৯ ) তৈ, স, ১, ৫. ৫. ৪। 


৩ অ.ওত্রা'] দ্বিতীয় কাও ৯৩ 


২৫। অনস্তর তিনি (এই মন্ত্রে)** গাভীর** নিকট উপস্থিত হন-_ 
*তোমর! অল্প,** আমি যেন তোমাদের অন্ন সেবন করিতে পারি! তোমরা 
তেজ, আমি যেন তোমাদের তেজ উপভোগ করি!” তিনি ।ইহাতে এই 
বলেন যে, “তোমাদের যে সকল বীর্য ও তেজ আছে, তৎসমুদয়কে আমি 
যেন উপভোগ করি ।+-_-”তোঁমরা বল» তোমাদের বলকে আমি যেন উপ- 
ভোগ করি” তিনি ইহাতে এই বলেন যে, তোমরা রস, তোমাদের রসকে 
আমি ষেন উপভোগ করি !-.“তোমরা ধনপুষ্টি, তোমাদের ধনপুষ্টিকে আমি 
যেন উপভোগ করি!” তিনি ইহাতে এই বলেন যে, “তোমর! প্রারয্য 
(-স্বরূপ ), তোমাদের প্রাচুধ্যকে আমি ষেন উপভোগ করি$ 

২৬ ।-__হে ধনবতীগণ, তোমরা ক্রীড়া কর,” পণুসমূহ ধনযুক্তই,০* 
এবং সেইজন্য তিনি বলেন-_-”হে ধনবভীগণ, তোমরা ক্রীড়া কর-_-১” «এই 
স্থানে, এই গোষ্ে, এই দর্শনপথে (নজরের মধো ), এবং এই গৃহে ; এই 
খানেই তোমরা থাক, চলিয়া যাইও ন11” তিনি ইহাতে নিজেরই সম্বন্ধে 
বলেন যে, 'তোমরা আমার নিকট হইতে চলিয়া যাইও ন1 1, 

২৭। অনন্তর তিনি (এই মন্ত্রে) গাভী স্পর্শ করেন*'--“সকলরূপ- 
বিশিষ্ট তুমি সংস্থাপিত হইয়াছ ;” পণশুসমূহ সকলরূপবিশিষ্টই হইয়া থাকে, 
এবং সেই জন্ত তিনি' বলেন "মকলরূপবিশিষ্ট ;৮_-পতুমি বলের সহিত ও 
গোস্বামিত্বের সহিত আ'মার নিকট আগমন কর!” তিনি ষে বলেন প্ৰলের 





৩৩। বা. স. ও, ২০স্"২১ ; ২৫শ ও ২৬শ কাণ্ডে উক্ত। 

৩৪। অর্থাৎ সায়ং ও প্রাতে অগ্নিহোত্র হোমে অপেক্ষিত ছুদ্ধের জনা নির্দিঃ অগ্রিহোত্ররী 
("অগ্রিহোত্রার্থ। ধেনুরগ্রিহো ত্রী”-_আপ. শ্রৌ, ৬. ৩. ১১৭ রুপ্রদত্ত-ভাা ) গভীর ; কেহ কেহ বলেন 
অপর গাভী হইলেও হয়। যদি দুগ্ধীত্বার। হোস হয়। তবেই জগ্নিহোত্রী গাভীর প্রয়োজন ; আর 
যদি যবাগ্‌ প্রভৃতির খার! হোম হয়, তবে অন্ক গাভী হইবে। আপন্তন্ব গোষ্ঠে বাইবার বিধান 
দিয়াছেন। কা. শ্রৌ, ৪. ১২. ৫. যাভ্তিকদেবব্যাথা1। 

৩৫। ড্র 3২, ২, ২, ১৩। 

৩৬। পশুসমুহ ধনের হেতু বলিয়! ধনবান্‌--মহীধর। বা, স. ৩, ২১) পুক্রপোব্রা্দির অভি- 
বৃদ্ধিতে গশুমমূহ ধনবুক্ত-সায়ণ। ও 

৩৭। বা. সং, ও, ২২, ১) কা. শ্রো, ৪, ১২, ৬। 


৯৪ শতপথ ব্রাহ্মণ [৩ প্র, ২স্রা' 


সহিত,” তাহাতে 'রসের সহিত' বলেন, আর যে বলেন গোস্বামিত্বের সহিত,” 
তাহাতে প্রাচুর্য্যের সহিত” বলিয়৷ থাকেন । 

২৮। অনন্তর তিনি গার্ৃপত্যের সম্মুখে গমন করেন, এবং (এই সকল 
মন্ত্রে) গার্্‌পত্যের পস্থান করেন**-_-“হে রাত্রিতে অবস্থানকারী** অগ্নি, 
আমরা প্রতিদিন নমস্কারপূর্বক কর্মের সহিত তোমার নিকট আগমন 
করি ।”** তিনি তাহাতে হ্হাঁকে নমস্কারই করিয়া থাকেন, যাহাতে ইনি 
(গার্থপত্য অগ্নি) তাহাকে হিংসা! না করেন। 

২৯ 1--"অধ্বরসমূহে শোভমান, সত্যের রক্ষক, সমুজ্জল ও শ্বকীয় গৃহে 
বদ্ধমান (তোমার নিকট আমরা আগমন করি)।”*১ তিনি ইহাতে এই 
বলেন যে, “এই যাহা ( যে গৃহ) আমাদের আছে, তাহা ( তোমার ) নিজের, 
তুমি ইহাকে বহুতর'বহুত্র কর !”*২ 

৩০।-_”হে অগ্নি, পুত্রের সগ্বন্ধে পিতার গায় তুমি আমাদের স্ুখোপগমনীয় 
হও? এবং আমাদের মঙ্গলের জন্য সমবেত হও ?”** তিনি ইহাতে এই 
বলেন যে, পিতা যেমন পুজ্রের স্থখোপগমনীয়, এবং সে (পুভ্র ) যেমন হহাকে 
(পিতাকে ) কোনোরূপে হিংসা করে না, তুমিও সেইরূপ আমাদের 
স্ুখোপগমনীয় হও, এবং আমর! ষেন তোমাকে কোনোরপে হিংসা না করি |, 

৩১। অনন্তর দ্বিপদা-( খক্‌ সমূহ ):--"হে অগ্থি, তুমি আমাদের নিকটবর্তী 
হও, এবং রক্ষক, কুশলপ্রদ ও গৃহের হিতকর হও! তুমি ধনবান্‌ এবং ধনের 
ভন্ত প্রসিদ্ধ, তুমি আমাদিগের অভিমুখে আগমন কর, এবং উজ্জ্বল ধন দান 
কর! হে সমুজ্জলতম ও অতিশয়ছ্যুতিবিশিষ্ট, বন্ধুগণের সুখের জন্য আমরা 





৩৮। ক: শ্রো. ৪. ১৭, ৭। 

৩৯। দো যাবস্তঃ ;” প্রদর্শিত অনুবাদ মহীধরানুস।রে ) ইনি বলেল--সনন্ত রাত্রিতে অগ্নিকে 
ধারণ রিয়া রাখিতে হয় বলিয়াই আগ্ন “রাত্রিতে বাস (ব1 অবস্থান )কারী। অথবা পূর্ববো্ি 
(২, ৩, ২. ২, ) ইতিহাসামনুসারেও অগ্রিকে এরূপ বলিতে পারা যায়। 

৪০। বা, স. ৩, ২২, ২। 

৪১ । বা. স, ৩, ২৩। 

৪২1 অথবা--তু্ি ইহাকে পুনঃ পুনঃ ( বর্ধিত ) কর+-স্সার়ণ। 

৪৬1: বা, সং ৩, ২৪। 


৩ অ. ৪ ব্রা.] দ্বিতীয় কা ৯৫ 


তোমাকে প্রার্থনা করিতেছি) তুমি আমা"দগকে জান, আমাদের আহ্বান শ্রবণ 
কর, এবং সমস্ত পাপাচারী (শত্রু ) হইতে আমাদিগকে রক্ষা কর !১5$ 

৩২। তিনি যে আহবনীয়ের উপস্থান করেন, তাহাতে পণুসমূহ যাচ্ঞা 
করিয়া থাকেন; সেইজন্। তিনি ক্ষুদ্র ও বৃহ ছন্দঃসমুহের** দ্বারা তাহার 
( আহবনীয়ের ) উপস্থান করেন, কেনন! পণুসমূহ ক্ষুদ্র ও বৃহৎ হয়। আর যে 
তিনি গার্থপত্যকে ( উপস্থান ) করেন, তাহাতে পুরুষসমূহ অর্থাৎ ( পুত্রপৌত্র- 
প্রভৃতি ) যান্জ। করেন; সেই জন্ত প্রথম খক্ত্রয়** গায়ত্রীছন্দের হইয়া! থাকে, 
কেননা, গায়ত্রীই অগ্নির ছন্দ; তিনি ইহাতে অগ্নির নিকটে তাহার (অগ্নির ) 
নিজের ছন্দেই উপস্থান করিয়া থাকেন ।*" 

৩৩। অনস্তর (তিনি) দ্বিপদা খকৃসমৃহ (উচ্চারণ করেন)। বিপদ! খক্‌ 
পুরুষের ছন্দ, কেননা, পুরুষ দ্বিপদ; সেইজন্ত তিনি ইহাতে পুরুষসমূহ যাল্। 
করেনঃ এবং তিনি পুরুষসমূহ যাক্ঞ। করেন বলিয়াই দ্বিপদা খাকৃসমূহ 
( উচ্চারণ করেন)। যেব্যক্তি এইরূপ জানিয়! উপস্থান করেন, তিনি ইহাতে 
পশুমান্‌ ও পুরুষবান্‌ হইয়! থাকেন। 

৩৪। অনন্তর তিনি (এই মন্ত্রে পুনর্ধার)** গাভীর নিকটে গমন করেন--- 
“হে ইড়া, আগমন কর! হে অদ্দিতি আগমন কর !',* কেননা, গাভী ড়া 
ও অদ্দিতি ( বলিয়া ) প্রসিদ্ধ ।** তিনি তাহাকে (এই মন্ত্রে) স্পর্শ করেন--৭হে 
কমনীয় (অভিলষণীয় )-গণ, আগমন কর!” কেননা, মনুষ্যগণের কাম 
( অভিলাষ )-সমূহ ইহাদেনই মধ্যে প্রবিষ্ট হইয়াছে, *১ এবং সেই জন্তই তিনি 








8৪ বা, দ. ৩, ২৫--২৬। 
৪৫। অর্থাৎ গায়ত্রী প্রভৃতি; বথ।-_-১০ম ও ১১শ কণিকোজ্ঞ মন্ত্র গায়ত্রী, ১২শ কঙিকোক্ত 
্রিষ্টপ, ১৩ শ কাণ্ডোজ অনুষ্টপ, ইত্যাদি 
৪৬। ২৮ শ, ২৯ শ. ও ৩০ শকগডিকায় উক্ত। 
৪৭1 তৈ. সং ৭. ১, ১.৪ । 
৪৮। দরে ২-”২৫শ কার্ডিকা। কা. শ্রো, ৪, ১২. ৮। 
:8৯। বা. স. ৩, ২৭। 
এ নিথস্ট,তে (২-১১) ইড়া (ইল1) ও দিতি শব গোনাসের মধো পঠিত হইয়াছে'। 
৫১ | দ্র ১৮৮১, ১, ১২। কা, শর, ৪. ১২. ১০। 


৯৬ শতপথ ব্রাঙ্গণ [৩ প্র. ব্রা, 


বলেন--”হে কমনীয়গণ, আগমন কর !”--“তোঁমাদের কর্তৃক যে কামনার 
পূরণ হইয়া থাকে, তাহ! আমার জন্ত হউক !* তিনি ইহাতে এই বলেন যে, 
“যেন তোমাদের প্রিয় হই !” 

৩৫। অনন্তর তিনি আহবনীয় ও গীর্থপত্যের মধ্যে পুর্ববমুখে দীড়াইয়া 
( আহুবনীয় ) অগ্নিকে দেখিতে দেখিতে (এই তিনটি মন্ত্র জপ করেন--*ং “হে 
ত্রহ্মণম্পতি (বেদ ব! স্তোত্রের রক্ষক) ওশিজ** কক্ষী বা নে রন্তায 
সোমাভিষবকারী আমাকে প্রকাশিত কর! যিনি ধনবান্‌, রোগসারী, ধনজ্ঞ, 
পুষ্টি ( সমৃদ্ধি )-বদ্ধক ও ভ্রতগতি, সেই (ক্রহ্ষণম্পতি ) আমাদিগকে সেবন 
( অর্থাৎ গ্রহণ করিয়! অনুগ্রহ) করুন !_-সমাগত ( শক্ররূপ ) মর্ত্যের হিংসাবাদ 
যেন আমাদিগকে স্পর্শ না করে? হে ব্রহ্মণম্পতি, আমাদিগকে রক্ষা কর 1” 

৩৬। তিনি যে আহবনীয়ের উপস্থান করেন, তাহাতে দেযোর উপস্থান 
করিয়! খাকেন,) আর যে গাহ্পত্যের উপস্থান করেন, তাহাতে পৃথিবীর 
উপস্থান করিয়৷ থাকেন; এবং ইহার** দ্বারা অন্তরিক্ষের উপস্থান করেন ; 
ইহ! ( অস্তরিক্ষ ) বুহস্পতির দ্িক্‌,“* অতএব তিনি ইহাতে এই দ্দিকেরই 
উপস্থান করিয়! খাকেন; এবং সেই জন্যই বার্থৃম্পত্য (মন্ত্রত্রয়) জপ 
করেন ।** 

৩৭। (তিনি জপ করেন)--মিত্র, অর্ধ্যমা, ও বরুণ এই তিনের ( কর্তৃক 
আমায়) দীপ্ত ও ছুরাধর্ষ মহত রক্ষণ হউক! পাপশংপী রিপু তাহাদিগের (মিক- 
প্রভৃতি দ্বার! রক্ষিত জনগণের) উপর গৃছেও প্রভৃত্ব করিতে পারে না, এবং 


৫২। বা, স. ৩, ২৮, ৩৩ / খ. স, ১. ১৮, ১-৩। 

৫€৩। উশিকেরপুত্র,কক্ষীবানেরমাতার নাম উশিক্‌ ( জ.) ছিল--মহীধর। 

৫৪ | অর্থাৎ ৩৫ শর ক্কায় উক্ত মন্তত্রয়ের দ্বারা । 

€৫। অর্থৎদ্যৌ ও পৃথিবীর মধ্যবত্তা উদ্ধদিক্‌ বৃহম্পতির। ভ্রঃ--প্উর্ধ। দিগ. বৃহল্পতি- 
দেবিতা।” তৈ,. ব্রা, ৩, ১১, ৫, ৬। 

৫৬ ৩৫শ কণ্ডকায় উক্ত মন্ত্রয় ব্রন্মণম্পত্য। অর্থ।ৎ ব্রাহ্গণম্পতির ; সেই মন্তত্রয় এখানে 
বার্হম্পত্য অর্থাৎ বৃহল্পতি দেবতার কিরূপে হইতে পারে? ইহার উত্তরে সায়ণ।বলেন যে, ব্রহ্মণন্পতি 
ও ধৃহল্পতির ভেঙ্দ না৷ থাকাতেই তাহ! হইয়৷ থাকে। ইহা সমর্থনের জন্য তিনি খথেদের (২. 
২৩, ১) মন্ত্র উদহত করিয়াছেন? এথানে ব্র।ঙ্গণম্পতা হুক্তসযুছে বৃহস্পতির স্ব কর! হইয়াছে। 


৩ আ. ৪ আ.] দ্বিতীয় কাণ্ড ৯৭ 


প্রতিবন্ধক (বারণ ) পথসমূছেও না । কেননা, সেই অদিতির পুজ্গণ ( মিত্র- 
প্রভৃতি) মর্ত্যকে বাচিয়৷ থাকিবার জন্ত অজন্র (অর্থাৎ অবিচ্ছিন্ন) জ্যোতি প্রদান 
করেন ।”* ইহার (উক্ত মন্ত্রের ) মধ্যে প্প্রতিবন্ধক পথসমূহেও না” আছে, 
কেননা, এই দে ও পৃথিবীর মধ্যে এই যে সকল পথ রহিয়াছে, তাহার! 
গ্রতিবন্ধক,*” তিনি ইহাতে ইহাদ্দেরই উপস্থান করেন, এবং সেই জন্তই 
বলেন যে, প্প্রাতিবন্ধক গথসমূহেও না ।” 

৩৮। অনন্তর ইন্জ্রের (খক্‌)) কেননা, ইঞ্তই বক্সের দেবতা, এবং তিনি 
ইহাতে ইন্ত্রেরই সহিত মগ্মির উপস্থান করিয়া থাকেন ;-- “হে ইন্দ্র, তুমি 
কখনে! হিংসক নও ? তুমি (হবি$-) দানকারীকে অন্ুগ্রহ** করিয়। থাক ;--” 
ধজমানই (হবির ) দাতা, অতএব তিনি ইহাতে এই বলেন যে, 'তুমি মানের 
দ্রোহ কর না)'--হে মঘবন্‌ (ধনবন্‌) দ্যোতমান তোমার বছতর দাদ 
(যগমানের ) অতিনিকটে সম্বদ্ধ (অর্থাৎ সম্মিলিত) হইতেছে !** তিনি 
ইহাতে এই বলেন যে, 'তুমি বছুতর বহুতর করিয়া! আমাদের ইহা (ধন) পুষ্ট 
কর॥ 

৩৯। অনস্তর সাবিত্রী (সবিতার খক্‌ );৬১--সবিতাই দেবগণের প্রের- 
য়িতা; এবং এইরূপেই ইহার (যজমানের) এই কামনাসমৃহ সবিতার দ্বারা 


৫€৭। বা, গ, ৩, ৩১-৮৩৩ 7 খ সূ, ১৩০ ১৮৫, ১-০৩। 

৫৮। (কননা, ইহার! পুরুষের ( বর্গাদি ) ফলপ্রাপ্তির নিষেধের জন্য হয়স্্নায়ণ। 

৫৯। প্সশ্চসি” ইহার অর্থ "সেবসে"--মহীধর ; সায়ণ এখানকার ভাবার্থ লিখিয়াছেন 
( তৈ. সং ১,৪,২২.১ )--যিনি হবি দান করিয়াছেন, এতদুশ বজমানকে কল দান করিবার জন্ত 
তুহি ( ডাছা'র নিকট ) গমন করিয়া! থাক। 

৬০। বাঁ, সং ৩:৩৪) খু, সং ৮৫২,৭। 

৬১। ইহারই অপর না সুপ্রসিত্ধ গারজী; বা. স. ৩.৩৫। প্রসঙ্গক্রমে ইহার অর্থগন্ঘন্ধে 
এখানে কিকিং আলোচন! কর! বাইতেছে। ইহার যুল যখা--”তৎসবিভূর্বরেপাং ভর্গো| দেবন্ত 
ধীনহি। ধিয়ে| যে! নঃ প্রচোদয়াৎ।” খ. স. ৩.৬২,১৩ ? লা, স, ২,৮১.২ ) বা, ল. ২,৩৫। ২২৯১ 
ইত্যাদি) তৈ. স. ১. ৫, ৬. ৪7 ইত্যাদি, .ইত্যাদি। ইহার পূর্বে "তু: ভুবঠ। বঃ” এই তিন বাতি 
যোগ করিয়া দেওয়া! হয়। সায়ণ ইহার ছুই প্রকার অর্থ “করিয়াছেন, পরমেশ্বরপক্ষে' ও 

৯৩ 


৯৮ শতপথ ব্রাহ্মণ [গুপ্র. ২ বা. 


প্রেরিত হইয়াঁই সমৃদ্ধ (পরিপূর্ণ) হয় )--“যিনি আমাদের বুদ্ধিসমূহকে প্রেরণ 
করিতেছেন, সেই দ্নেব সবিতার বরণীর তেজকে আমর! ধ্যান করি !”** 

৪০। অনস্তর অগ্নির খক্‌ ;*২--তিনি ইহাতে রক্ষায় জন্য নিজেকে পরি- 
শেষে অগ্নির নিকটে সর্বতোভাবে দান করেন $--"তুমি যাহা দ্বার! ( হবিঃ-) 
দাড়গণকে রক্ষা কর, তোমার সেই হুশ্প্রধৃষ্য রথ সমস্ত দিকে আমাদিগকে পরি- 
ব্যাপ্ত করুক !* যজমাঁনেরাই ( হবি$-) দাত! ; এবং ইহার যে রথ অনভিভবনীয়- 
হম, তাহার দ্বারা ইনি যজয়ানগণকে রক্ষা করিয়া থাকেন; অতএব তিনি 


হুরধাপক্ষে। পরমেশ্বরপক্ষে অর্থ এইরূপ--যে। 'নঃ অন্মাকং “ধিয়ঃ কর্ণাণি ধর্ম্াদিবিষয়। 
বদ্ধী্। 'প্রচোদয়াৎ প্রেরয়তি ; “তৎ' ত্য 'দেবস্ত। দোযোতকানহ্য “সবিতুঃ সর্ববাততর্যযামিগ; 
প্রেরকন্ত জগত: পরমেশবরত্য “ৰরেগাংং বরণীয়ং 'ভর্গ: তেওঃ 'ধীমহি' থাযাস্বামঃ ১--যিনি 
আমাদের বুদ্ধিসমূহ ( অথব! কর্ঘাসমূহ ) প্রেরণ করিতেছেন, সেই দ্যোতমান সবিতার ( অর্থাৎ 
সর্বান্তর্ধামিকপে সকলের প্রেরক জগংশরষ্ট। পরষেগরের ) বরণীয় তেজকে আমরা ধান করি। 
নুর্যাপক্ষে এইর়াপ--বিনি আ!যাদের কর্ণসমুহ প্রেরণ করেন (হৃর্ধ্য উদিত হইলেই লোক 
কর্ণ প্রবৃত্ত হয়, ও তাঁছাতেই হুর্ধা কর্মমনযূ্ প্রেরণ করেন ), সেই প্রকাশমান দেব সবিতার 
( হূর্যোক় ) তেজ ( অর্থাৎ তেজোমওল ) আমর! ধান করি । 'তর্গ” শবে অন্নও বুঝা যায় অতএব 
জুর্যাপক্ষে আর এক প্রকার অর্থ হয়, বথা-সেই সবিতার অন্ন ( অর্থাৎ তাহার প্রসাদে অরাদিরূপ 
ফলকে ) আমরা ধারণ করি। (বীমহিস্পধারয়াম:। অর্থাৎ তাহার আধার হই )। মৈত্রথাপনিবৎ 
(৬.৭) ও গোপথব্রাক্ণে ও (১,৩১-৩৮) ইন ব্যাখ্যাত হইয়াছে । মহীধর বলেন-স্'তর্গ:' শষোর অর্থ 
তেক্োমগুল, অথবা ( তেজোমগুলে অবস্থিত ) পুকষ | মহীধর আরে! বলেন যে, বাক্যভেদ ও'লিঙ্গ- 
ভেষেও ইহার ব্যাথা! হইতে পারে। বাঁক্যভেদে যখা'--ঃদেব সবিতার সেই তর্গক্ষে আমরা ধান 
করি। এবং ধিনি আমাদের বুদ্ধিসমূহ প্রেরণ করিতেছেন। তাহাকেও ধান করি !' লিঙ্গতেদে বখ।-_ 
“দেব সবিতায় সেই (তং) ভর্গকে আমর! ধা।ন কধি, যাহা ( যঃ) আমাদের বৃদ্ধিসমূদয়কে প্রেরণ 
করিতেছে।' রঘুন্দ্ন আহিকতবে এ সম্বন্ধে ধোগিবাজ্ঞবক্োর এই কয়টি শ্লোক উদ্ধৃত করিয়াছেন-- 
“্দেঘগ্ সবিভুবর্চো তগত্তর্গতং হ্ুং। ব্রহ্মবাদিন এবাহ্বরেশ্যঞচাত্য ধীমহি। চিত্তয়ামো 
বয়ং তং ধিযে। য়ে। লঃ প্রচোদয়াৎ। ধর্্া্থকামমো ক্ষেযু বুদ্ধিবৃ্তীঃ পুনঃ পুনঃ | বুদ্ধেশ্চোনযিত। হন্ত 
চিন্তা! পুরুষ বিরাট. বরেণাং বঃপীরঞ্জ জন্মসংসারভীরুভিঃ | আধিত্যান্ত্গতং যচ্চ ভর্গাখাং 
তগ্মধক্ষুতিঃ। জন্মমৃতাবিনাশায় ছুঃখন্ত জিতর়ন্য চ। ধ্ামেন পুরুষে বশ্চ জষ্টযাঃ হূর্যামওলে (* 
$২। বা স.৩. ৩৭ | 


৪ অ. ১ ব্রা. দ্বিতীয় কাণ্ড ৯৯ 


তাহাতে এই বলেন যে, “তোমার সেই যেরথ অনভিভবনীয়তম, ও যাহার 
দ্বারা তুমি যঞ্জমানগণকে রক্ষ! কর, তাহ! দ্বার আমাদিগকে সমস্ত দিকে অভি- 
রক্ষিত কর। তিনি ইহা তিনবার জ্রপ করেন। 

৪১| অনস্তর তিনি (এই মন্ত্রের মধ্যে) পুত্রের নাম গ্রহণ করেন-- 
'আমার এই (অমুক) পু এট বীরকর্মাকে অন্ুক্রমে বিস্তারিত করুক !** যদি 
পুত্র না থাকে, তবে তিনি নিজেরই নাম গ্রহণ করিবেন। . 


$৩। ১.৭, ৪, ২১, ২৫ল টীকা; ১ম থগড, ২৭২পৃ, $ কা, শ্রৌ, ৪, ১২, ১১। 


তৃতীয় ব্রাহ্মণ 


[১ গুর্ব্বোক্ত দীর্ধে! স্থানের স্থলে বিলে বিধেয় লঘূ পন্থা নেয় প্রধমমন্ত্রও তাহার 
ব্াখা।)- পূর্বোক্ত উপস্থানের স্থলে পরো উপস্থান-বিধানের যুজ়ি, অ| ছু রির বাক্য তাহার 
সমর্থন /--৩ প্রবাসে যাইতে হইলে অগ্রে গার্হপতোর ও পরে আহ্বনীয়ের উপস্থান ;--*৪-৫ এ 
উপস্থানের মন্ত্র ও তাহার ব্যাধ্যা 1--৬ অনস্তর তিনি পাত্রজে বা অন্য কোনি ধাহমে প্রধাসের 
জন্ত গৃহ হইতে বহিষ্ঠুত হইয়া! যতদুর ইচ্ছা! করেন ততদুর পর্যাস্ত মৌনাবলম্বনেই ধাকিবেন ও তাহার 
গর মৌনত্য।গ করিবেন, প্রবাদ হইতে ফিরিবার নমস্েও যে স্থানে মনে করিবেন সেইস্থান হইতে 
মৌনাবলঘ্বন করিয়া গৃছে ফিরিবেন, সেই সমর পধিমধো রাজাও আসিলে তিনি তাহার নিকট না 
যাইয়া ( একেব।রে অগ্নিয় নিক? বাইবেন ) ;--৭ প্রবাদ হইতে আগঙ্নের পর প্রথমে আহ্বনীয় ও 
তার পরে গার্হপত্যের উগস্থান ;--৮৯ এ উপস্থানঘবয়েয মন্ত্র ও উপস্থানের পর তৃণার্ির অপনয়ন 
(অগ্নিতে নিক্ষেপ) অধিকাংশ লেকে উল্লিখিত মন্ত্রের জপেই প্রবাসের পূর্বের্ধ ও পরে অগ্রির উপস্থান 
করিয়া থাকেন ;--১০ পক্ষান্তরে মৌনাবলদ্থনেই উপস্থানেয় বিধি ও লৌকিক দৃষ্ান্তে তাহার যুক্তি? 
-১১ তৎমন্বদ্ধে অপর যুক্তি ;--১২ উপন্থানের পর প্রবাসে গমন করিবার সময় অভিমত স্থান-গর্যাস্ত 
মৌনাবল্বনে গগন, ফিরিবার সময়ও অভিম্নত স্থান ইহতে মৌনাবলম্বন করিয় ( গৃহে ) গমন; 
১৩ তগ্রে আহবনীয় ও পয়ে গার্হপত্যের উপস্থান, উভয়েরই উপস্থান ও তৃণাপনয়ন মৌনাধলম্বনে 
বিধেয় ;--১৪ প্রবাম হইতে আসিবার দিনেই তিনি কাহারে কিছু অপ্রিয় করিযেন না, ইচ্ছ। হইলে 
পর দিন করিতে পারেন। ] 

১। অনন্তর অনিঠোত্র হোম করা হইলে তিনি (বিকল্পে এই মন্ত্রে) 
উপস্থান করেন_-'ভূঃ ! ভূবঃ! শ্বঃ !”২ তিনি যে বলেন--পতৃঃ ! ভৃবঃ ! ম্বঃ!” 
তাহাতে বাক্যকে সত্য* দ্বারাই সমৃদ্ধ করিয়! থাকেন, এবং সেই সমুদ্ধ (বাকের) 
দ্বারা এই আশীঃ প্রার্থনা করেন )--"আমি সম্ভতিসমূহের দ্বারা স্ুসস্ততিযুক্ত 

হইব 1” তিনি ইহাতে সন্ততি প্রার্থনা করেন )--“আমি বীরসমৃহ্রেঃ দ্বারা স্ুবীর- 


১। ভর £-7২,৩,২, ৯, ৯ম টীকা। 

২। ভূ ঃ-পৃথিযী, ভুবঃস্মধাস্থান। বাধুমওল,) স্বঃ»"ছাস্থান। গ্রহলোক । বা, স,. ৩৩৭) 
ক. শৌ, ৪, ১২. ১২। 

ও। শ্নতার়পা হোত] বাহতয়ঃ অয়ীসাযভ্বাখ তথাচায়াতম্‌ (ই. ব্রা, ৫, ৫.৭ )--ভূরিভাখেদাদ। 
ভূষ ইতি বতুবেদাৎ, ম্বরিতি লামবেদাৎ ।”--সায়ণ। 

৪। যীরম্ষীর্যাবান্‌ পুত্র । 


৪ অ. ১আ ] দ্বিতীয় কা ১০১ 


যুক্ত হইব ।” তিনি ইহাঁতে বীরগণকে প্রার্থনা করেন ;--"আমি সমৃদ্ধিসমুহের 
দ্বারা সুসমৃদ্ধিযুক্ত হইব !” তিনি ইহাতে সমৃদ্ধি প্রার্থন৷ করিয়! থাকেন। 

২। এ ষে দীর্ঘ অগ্নিউপস্থান,* তাহা আশীঃ (ফলপ্রার্থনা), এবং 
ইহাও* আশীঃ; এই জন্ত তিনি এতাবৎ ( উপস্থানেই ) সমস্ত (ফল) প্রাপ্ত 
হইয়া থাকেন; অতএব তিনি ইছারই দ্বারা উপস্থান করেন। আনম্মুরি 
বলিয়াছেন--আমর! ইহারই দ্বায়। অনুষ্ঠান করিয়! থাকি 1 

৩) অনন্তর তিনি প্রবাসে যাইবেন,* তখন গাহপত্যেরই অগ্রে ও 
তাহার গরে আহবনীয়ের উপস্থান করেন। 

৪| তিনি (এই মন্ত্রে গাহ্পত্ের উপস্থান করেন--“হে নরহিতকর, 
আমার সম্ততিকে রক্ষা করুন!” ইনি (গার্থপত্) সম্তৃতিরই প্রভু; সেই জন্ 
তিনি ইহাতে সন্ততিকে ইহার নিকটে রক্ষার জন্ত সম্পূর্ণভাবে দান করেন। 

&| অনন্তর তিনি (এই মন্ত্র) আহবনীয়ের উপস্থান করেন-_-“হে স্তবাহ' 
আমার পণ্ডকসমৃহকে রক্ষা করুন !”* ইনি (আহবনীয় ) গণশুসমূহ্রেই প্রভু; 
সই জন্য তিনি ইহাতে পণুসমুধকে ইহার নিকটে রক্ষার জঙ্ সম্পূর্ণরূপে দান 
করেন। 

৬। অনন্তর তিনি পদত্রজে গমন করেন, অথবা ( কোনে। অশ্বাদি বাহনে 
আর হইয়। তাহা ) চালন করেন ;* এৰং যেখানে তিনি সীম! মনে করেন, 


«| ১২, ৩. ২.৯) »ম চীক। , 

ও। প্ভৃভূ ধঃ/১...” ইতাদি মন্ত্রাধা ল যূ পন্থান। 

৭। অর্থাৎ নিজের অগ্রিষুক্ত গ্রামের সীম! অতিক্রম করিয়া! রাত্রিতে অন্তর বাদ করিবেন। 
কা. প্রো, ৪, ১২. ১৩, বাজিকদেব। *গ্র।সাস্তারে নগর্যযাং বা গল্যাং বান্যত্র ব1 কচিৎ। শীমামতীত্য 
চেদ রাত্রো বাসঃ প্রবসনং স্তৃতম্‌।”-ইতি কারিকাকার ৷ এই উগস্ানেয় নাম প্রবৎগ্ছুগ 
স্থ৷ ন। জধবা গ্রযাসোপস্থান। 

৮ | যা, স. ৩৩৭ | এই মন্তরেয়ই অবশিষ্ট অংশ দ্বার! দক্ষিণায়ির উপস্থান বিহিত হইয়াছে। 
সর :স্-শাঙ্থা। ভো.২,১৪.৩ 7 ক, জৌ, ৪.১২.১৩ যাজ্যিকদেব। পদ্ধতিতে সভ্য ও জামসধ্য জামিরও 
মৌমাবজত্বনে উপস্থাম বিহিত হইয়াছে। , 


৯। কা, ত্র, ৪.১২.১৪। 


১০২ শতপথ ব্রা্দণ [৩ প্র. ও. 


সেখানে গমন করিয়! বাগ্বিসর্জন ( অর্থাৎ মৌনত্যাগ ) করেন।১* অনস্তর 
তিনি প্রধান করিবার পর আগমনের সময়, দেখিয়া! যে স্থানে সীমা মলে 
করেন, সেই স্থানে মৌনাঁবলঘঘধন করেন। ( এই সময়ে অগ্নিশালা ও তাহার ) 
মধ্যে যদি রাজাও (আগমন করেন, তথাপি) তিনি তাহার নিকট 
বাইবেন ন| 1১১ 

৭। তিনি অশ্রে আহবনীয়ের এবং তাহার পর গার্ছপত্যের উপস্বান 
করেন। গার্ৃপত্য গৃহস্থরূপ, এবং গৃংই প্রতিষ্ঠা (আশ্রর স্থান); অতএব 
তিনি ইহাতে ( পরিশেষে ) গৃহরূপ প্রতিষ্ঠাতেই প্রতিষ্ঠিত থাকেন। 

৮। তিনি (এই মন্ত্রে আহবনীয়ের উপস্থান করেন--দবিশ্বজ্ঞ ও শ্রেষ্ঠধন- 
গ্রদ (তোমার নিকট) আমরা আগমন করিয়াছি; হে সন্দীপ্যমান অগ্নি, 


১০। “সত্যা বাগ বিসর্জনং”__কা, শ্রৌ, ৪.১২,১৫। যাজ্জিকের বলেন যে, তিনি বখন 
প্রধাসে গমন করিতে আরম্ভ করেন, তখন অগ্নাপস্থান করিয়া মৌনাবলম্বন করেন, এবং গৃহ 
হইতে বহির্গত হুইয়। যতক্ষণ অগ্নিশালার ছাদ দেখিতে পাওয়। যায়, ততক্ষণ ষৌনাবলম্বনেই 
থাকিয়া! তাহার পর মৌন ত্যাগ করেন। উক্ত হইয়াছে--প্অগ্রাস্তিকং সমগারভ্য তাবন্‌ 
মৌমী প্রতিষ্ঠতে। বাষচ্ছদীংবি দৃশান্তে হুবাবাহুনসম্মনঃ£” শাঙ্যায়ন বলেন বে, বতক্ষণ 
অগ্নিদেখিতে পাওয়া যায় ততক্ষণই মৌনাবলম্বন করিতে হইবে - পচক্ষুধিষয়েহগীনাং বাঁচং যচ্ছেখ” 
--২- ১৪, ১১$ কিন্তু ইহার ভাষাকার বরদত্তহুত আনন্তাঁয় ইহার স্থারা পূর্বোক্ত মতেরই 
সমর্থন করিতেছেন দেখা যায়--“অগ্রযাগ।রন্ত দর্শনগোচরে সবাগ যমনং কুর্যাৎ।”করিকায় উক্ত হইয়।ছে 
স্প'অনলাদর্শনং যাবৎ তাবচ্ছাঞ্খায়নশ্রতে: | ন্বযুদ্ধিক ললতে! দেশ ইতি বাজদমেরিদ$., আপন 
ভ্রোতুরে (৬, ২৫. ৫) ও আঙখণারন-শ্রোতনুতরে (২, ৫, ৫) উক্ত হইয়াছে--“আয়াদ গিতো। 
যাচং বিশ্বজেৎ ;” অর্থাৎ অগ্রিনমূহ হইতে দুরে গমন করিয়! বাগ্বিসর্জন ফরিবে। কিন্ত আখলায়ন- 
শ্রৌঞ্ছুতরের বৃত্তিকার গার্গানারায়ণ ধলিয়াছেন বে পুতস্থিত “আরাং” শবে ততট। দুর বুঝিতে হইষে 
ঘেস্থান হইতে অগ্নিশালার ছাদ দেখ! বায় না। জ্র:--আপ, শ্রৌ, ৬, ২৫, ৬) রজাত-্ভাষা। 

১১। ঘাক্সংঘমের পর পুজা বাক্তি নিকটবর্তী হইলে ভিনি তাহার দ্বিকে লক্ষ্য না করিয়া 
জগ্লিরই দিকটে গন করিবেন ) ইহাই এখানে তাৎপর্যযার্থ । আপদ্বদ্বঝোনতুতরে (৬, ৫, ৬) 
ইহা.স্পষ্ট উদ্ত হইয়াছে-“্নদ্যেনং রাজ! পিতাচার্য্ো বাস্তরেণাগীদ্‌ ভাঙচ্ছ্িদ্শে নৈনমাকজিয্বেত।* 


ভরঃ--কা, তৌ, ৪, ১২, ১৮। 


৪ অ' ১ রা] দ্বিতীয় কা ১০৩ 


তুমি আমাদিগকে দ্োোতমান ধন (যশ বা! অন্ন) ও বল প্রদান কর !”১ অনস্ভর 
তিনি উপবেশন করিয়া তৃণসমূহ অপনয্নন করেন ।১* 

৯) অনন্তর তিনি (এই মন্ত্রে) গারপত্যের উপস্থান করেন--৭গার্থপত্য 
অশ্মি গৃহের পতি, ও সম্ততিগণের শ্রেষ্ঠ. ধনপ্রদ) হে গৃহপতি অগ্নি, তুমি 
আমাদিগকে দ্যোতমাঁন ধন ও বল প্রদান কর 1”১* অনন্তর তিনি উপবেশন 
করিয়া তৃখসমূহ অপনয়ন করেন। বহৃতর ব্যক্তি এই (মন্ত্রেরই ) জপের স্থারা 
উপস্থান করিয়! থাকেন। 

১০। তিমি মৌনভাবেই উপস্থান করিতে পারেন $১* কেননা, যেখানে 
কোনে! ত্রাঙ্মণ। বা রাজা, বা! কোনে! শ্রেষ্ঠ মনুষ্য বাস করেন, সেখানে তদনু- 
বর্তনকারী কোনো ব্যক্তি এ কথা বলিতে পারে না ষে,_-“মাপনি আমার ইহা 
রক্ষা কর্ন, আমি প্রবাসে গমন করিতেডি !১ ১* ( সেইরূপ ) এখানে ( তীহার 
'বাসস্থানে ) এই শ্রেষ্ঠ দেব অগ্মিসমূহ বাস করিতেছেন ; কে তাহাদিগকে 
বলিতে পারে যে,_-“'আপনারা আমার ইহা রক্ষা করুন, আমি প্রবাঁসে গমন 
করিতেছি 1? 

১১1 দেবগণ মন্ুষাগণের মনকে জানেন £ ( অতএব ) গার্পত্য জানেন 
ষে, “ইনি ( গৃহপতি, রক্ষার উদ্দেশে নিজেকে সম্পূর্ণভাবে দান করিবার ভন্য ) 
আমার নিকট উপস্থিত হইয়াছেন তিনি মৌনতাবেই আহৰনীয়ের উপস্থান 


১২। বা, স. ৩:৩৮ কা, ভ্রৌ.৪.১২.১৮। প্রবাম হইতে আসিবার পর বিধেয় এই 

ব্উপন্থানকে আগ তো পস্থান বলা হয়। 

১৩। অর্থাৎ চারিদ্নিকে পতিত তৃণসমূহ অর্থাৎ সমিতগ্রভৃতিকে ছেদন করিয়। অগ্নিতে প্রক্গিণ্ 
করেনস্প্মাধব। 

১৪ 1 বা, স. ৩, ৩৯ । 

১৫ পূর্বে প্রধানের অগ্রে ও পরে উভয় উপস্থানেই ততনাস্ত্রপ বিহিত হইয়াছে, এবং উক্ত 
হইয়াছে যে, জনেকে সেই মন্ত্র জপ করিয়াই উপস্থান করিয়া খাকেন। এখন উত্তয় স্থানেই ডে২ 
১৩ শ কণিকা) বিকল বিন| মস্ত্রেই উপস্থান বিহিত হইতেছে। কা শ্রৌ, ৪, ১২,২০-২১। 

১৬। ভ্রঃস্পআপ, শ্রৌ, ৬,২৭১) ভুলঃ--তৈ, ব্রা ১, ১০ ১০, ৬, এস্ানে বল হৃইর়াছে যে, 
যখন ফেহ বিদেশে গন করে, তখন গৃহবানী ক্রা্দকে পৃহরক্ষার তাঁর দিয়াই গমন ফরে। 


১০৪ শতপথ ব্রাহ্মণ [ওপ্র,ওজ্জ 


করেন; ( কেনন! ), জাঁছবনীয় জানেন যে, “ইনি (রক্ষার উদ্দেশে নিজেকে ) 
সম্পূর্ণ ভাবে দান করিবার জন্ত আমার নিকটে আসিয়াছেন।, 

১২। অনন্তর তিনি পদব্রজে গমন; করেন, অথব! (অস্বাদি বাহনে 
অধিরূচ হই! তাহা! ) চালন করেন ; এবং যেখানে তিনি সীমা মনে করেন, 
সেখানে গমন করিয়! বাগ্বিসর্জন (অর্থাৎ মৌনত্যাগ ) করেন। অনস্তর 
তিনি প্রবাস করিবার পর আগমনের সময় দেখিয়। যেস্থানে সীম! মনে করেন, 
সেইম্থানে মৌনাবলম্বন করেন। (এই সময়ে অগ্রিশালা ও তাহার ) মধ্যে 
বদি রাজাও (আগমন করেন, তথাপি ) তিনি তাহার নিকট যাইবেন ন11১, 

১৩। তিনি অশ্রে আহবনীয়ের এবং তাহার পর গার্পতোর উপস্থাঁন 
করেন। তিনি মৌনভাবেই আহুবনীয়ের উপস্থান করেন, এবং মৌনভাবেই 
উপবেশন করিয়। ভৃণসমূহ অপনয়ন করেন। তিনি মৌনভাবেই গার্থপত্যের 
উপস্থান করেন, এবং মৌনভাবেই উপবেশন করিয়া তৃণসমূহ আনয়ন 
করেন ।১ 

১৪। অনস্তর গৃহোপচার ১* (উক্ত হইতেছে )। গৃহপতি যখন প্রবাস 
করিয়া আগমন করেন, তখন গৃহ তাহ! হইতে অত্যন্ত উতত্রস্ত হইয়! পড়ে যে, 
“ইনি কি বলিবেন, বাকি করিবেন 1 (অতএব ) যে ব্যক্তি সেই সময়ে 
কিছু বলেন, বা কিছু করেন, তাহা হইতে গৃহ অত্যন্ত ত্রস্ত হয়, এবং তাহার 
পরিবারকে বিনষ্ট করিতে সমর্থ হয়; কিন্তু যে ব্যক্তি সেই সময়ে কিছু বলেন 
না, ও কিছু করেন না, তাহাকে তাছা এই মনে করিয়। আশ্রয় করে যে, 
“ইনি এখানে কিছু বলেন নাই, কিছু করেন নাই!” অতএব তিনি যষ্ধি এই 
সময়ে (কোন বিষয়ে ) সংকুদ্ধ হইয়া থকেন, তবে, যাহা বলিবাঁর ব! করিবায় " 
থাকে, তিনি তাহ! আগামী কল্যই (পরদিনেই) করিবেন । ইহাই গৃহোপচার 1 


১৭। ড্রঃ--পূর্বববর্তী ৬ষ্ঠ কণ্ডিক1। 

১৮। ভ্রংস্পপুর্ববতী ৮ম ও »ম ক্ডিক!। 

১৯। অর্থাৎ গৃহবাবহর ; গৃহে আগমন করিয়! কিরাপ ব্যবহার করিতে হইবে, ভাফাই 
এখানে বিহিত হইতেছে। 

২০। গ্র্থানে গৃছে গন বা উপস্থানের জন্থা কোনে! মন্ত্র বিছিত হয় নাই? কিন্ত 
কাণুশাখায় ও সুত্রে বিহিত হইয়াছে। এ অন্তর কয়টি জতি হঙ্দর যখ”"ছে (রঙ) 





& অ. ১ ব্রা, ] দ্বিতীয় কা ১০৫ 


রসধারী গৃহ, ভীত হইও না| কম্পিত হইও না! আমি আমিয়াছি। তোমার (অন্ন) রস 
গ্রহণের জন্য তোমাকে ম্ময়ণ করিয়। (নূমেধাঃ) প্রসন্ন হইয়া যনে মনে প্রমোদমান হইয়। আমি 
আগমন করিতেছি |” “প্রবাসী বাক্তি বাহাকে ম্মরণ করে, এবং যেখানে প্রভূত শ্রীতি রহিয়াছে, 
সেই গৃহকে আমর! নিকটে আহ্বান করিতেছি! তাহা জানুক যে, আমর! তাহাকে জানিতেছি 
(ভুলিয়া যাই নি)!” “আমাদের এই গৃছে গোসমূহ উপহুত হইয়াছে, ছাগ ও মেবসমুহ উপহূত 
হইয়াছে, এবং অক্নরস্ উপহৃত হইয়াছে!” ইহাদের মূল এইঃ_প্গৃহ! মা বিভীত মা 
বেপধ্বনূর্দ্বিত্রত এমসি । উর্জং বিভ্রঘঃ, হুমনাঃ হুমেধা গৃহানেমি মনসা! মোদমানঃ ॥” “যেষামধ্যেতি 
প্রবসন্‌ যেযু দৌমনসো বহুঃ। গৃহান্ুপহয়ামহে তে নো জানন্ত জানত:” “উপহ্ত। ইহ গাঁ 
উপছুত৷ অজাবয়ঃ। অথ! অল্ন্ত কীলাল উপহ্তো। গৃহেষু নঃ ॥” বা. স. ৩. ৪১-৪৩) ১২ 3 কা. 
শ্রৌ, ৪.১২,২২ 7 দ্রঃ--আপ, শ্রৌ, ৬.২৭.৩। অনন্তর তিনি এই মন্ত্রে গৃহে প্রবেশ করেন-“আমি 
ক্ষেমের ( সঙ্গলের, অথব! প্রাপ্ত বস্তর রক্ষণের ) ওন্য শাস্তির জন্ত তোমাকে আশ্রয়করিতেছি। 
আমি হুখকামী, আধার মুখ ও মঙ্গল হউক 1” বা, মল, ৩. ৪৩, ও; কা, শ্রৌ. ৪+১২, 
২৩; আপ, শ্রো, ৬. ২৭, ৪ । প্রবাস হইতে প্রত্যাগত হইয়। অগ্নিহোত্রী সেই দিনই বাড়ীতে কোনো 
অপ্রিয় কথা বলিবেন না, এবং কঠোর ব্যবহারও করিৰেন না, পরদিন করিতে পারেন ; ইহা 
অন্তিম ১৪শ কিকায় তাৎপর্য্যার্থে প্রকাশিত হইয়াছে ; কাত্যায়নশ্োতনথত্জরে (৪. ১২, ২৩) ও 
যাজ্িকদেবের বৃত্তিতে তাহা হুম্পষ্ট লিখিত হইয়াছে--প্ন হিন্দ গৃহান্‌ কামং হঃ।” 
ইহার[বৃত্তি বখা--“তশ্মিন্‌ গৃহাগমনদিবসে গৃহান্‌ গৃহে ভবান্‌ ভার্য্যাপুত্রপ্রভৃত্য।দীন্‌ অপরাধে 
সতাপি ন হিংস্যাৎ অনিষ্টবিরূপভাষগতাডনাদিন। নোচ্চাটয়েখ।”* আবার গৃহস্থিত পরিবারেরাও 
তাহাকে সেই দিন কোনো অপ্রিয় সংবাদ দিবেন ন| ( আখ, শ্রৌ, ২. ৫, ১৮)। সংপ্রদায়-পদ্ধতি 
অনুসারে গৃহে প্রবেশ করিবার পর তিনি গৃহো।ক্ত ( পা. গৃ. হু ১১৮) আর, গৃ. ১ ১৭ ৯) 
বিধি-অসুসারে মন্তকা ত্রাণ দির ত্বার1 পুঞ্রপ্রভৃতিকে আদরাদি করিয়া খাকেন। 

অগ্নিহোত্রী প্রব।সী হইলে যে তাহাকে অগ্নিহোত্রদন্বন্ধী কোঁনে। কাজই করিতে হইবে না, তাহ! 
নহে; কোনে! কোনে! কার্ধ্য তাহাকেও সেই প্রকার অনুষ্ঠান করিতে হয়। প্রবাসী অগ্নিহোত্রী 
অগ্নিহোত্রের সময়ে, যে দিকে তাহার অগ্রিহো ত্রবিহার আছে সেই মুখে যা জজান (যজমানসন্থন্ধী) 
কর্মসমূহ অনুষ্ঠান করিয়বেন ; কিন্তু সমস্ত যাজমান কর্ই করিতে হয় না, যে সমস্ত কর্ণের ছারা 
তাহার অগ্নিহোআফললাভের যোগাত! সম্পাদন হয়। তৎসমুদয় করিতে হয়; যথা, মুওন, ব্রতগ্রহণ। 
ব্রতোগযোগী জ্রব্যেরে আহার ইত্যাদি। বেদবদান, পাত্রাসাদানাদি আধ্বর্ধৰ ( অধ্বধু্সম্পাদ্য ) 
কর্দুসসূহ গৃছেই অনুষ্ঠিত হত, তিনি তৎসমুদয় কেবল মনে মনে চিত্তা কনিষেন। কর্প্রদীগে 
(২, ১০, ১-২) উক্ত হুইয়াছে--“নিক্ষিপ্যাগিং স্বদারেু পরিকল্লাত্তিজং তধ1। প্রবসেৎ কার্যাবান্‌ 
বিপ্রে! মুঘৈৰ ন চিরং কচিৎ।॥ মনস! নৈত্যিকং কর্ম প্রবসন্নপাতভ্িতঃ। উপবিষ্ গুচিঃ সর্ববং 
বথাকালঅন্ুজ্জবেৎ ॥” ভ্র১--১১, ২, ৪৮ ) কা. শ্রো, ৪, ১২. ১৬ ও পদ্ধতি; আখ, শৌ, ্ ৪, ৯1 

১৪ 


চতুর্থ ব্রাহ্মণ 


[ ১ মানে মাসে পি ও পি তৃ যজ্ঞ বিধানের জনা আধায্নিকাবিশেষ- প্রজাপতির নিকটে সঙ্গ 
জীষে নিঞ-নিজ জীবিঞার বিধানের জনা উপস্থিতি, প্রজাপতিকর্তক দেবগণের সন্বদ্ধে বদির 
বাবস্থা! ;--২-৪ পিতৃগণ, মন্ধুযাগণ ও পগুসমূছের জীবিকার বিধান /--৫ প্রজাপতি অন্গরগণঞ্জে 
ুমঃ ও সায়! গুদান কয়েন ;--৬ দেবগণ ও [পতৃগণ প্রভৃতি সকলেই প্রজাগতির বিধান অনুসরণ 
করেন, কেবল হনযাই তাহ! অতিক্রম করে) এজনা সানুষ গু হইলেও তাহ। অনৃত দ্বারাই হইয়া 
থাকে, এবং মেই মিদিত্ত সে অধ্গামী হয়) অতএব সায়ং ও প্রাতঃ এই দুই সময়েই আহার কর! 
উচিত) ইছার ফল 7--৭ মাসে মাসে অম।বন্য় পিতৃগণকে পিওদানের বিধান, অপর দিনে তাহার 
নিষেধ ;-৮ ই গিওদান অপরাহে বিধেয, তাহার যুক্তি ;--৯ পিওর জমা ( লট হইতে ব্রীঠির ) 
গ্রহণ, তাহা জবঘাত ও তু লফণাসমূছের অপনয়ন )--১০ পাকের জনয সেই হুবির (দক্ষিপায়িতে ) 
স্থাপন) জগ্নির উপর থাকিতে খাকিতেই তাহাতে খ্বৃতনিক্ষেপ, তাহার যুক্তি /--১১ তাহা নীচে 
নাগাইয়। অস্সিতে আহুতিদ্বঃপ্রদান, তাহার যুক্তি,--১২ অগ্নিও মোমের উদ্দেশে হোমের বিধান ও 
তাছার সমর্থন --১৩ এ হোমের মন্ত্র, অন্নিতে মেক্ষণের নিক্ষেপ ও তাঃর তাৎপর্য, দক্ষিণাগ্সির 
ঈক্ষিণদিকে একটি রেখার অঙ্কন ও তাহার তাৎপর্যা ;--১৪ এীরেখারও পরে (দক্ষিণ দিকে) 
লস অগনিমুষ্টির স্থাপন, তাছ।র উদ্জেশা )--১৫ তাহ! স্থাপন করিবার মন্ত্র ;--১৬ অবনেজন অর্থ|ং 
গিতৃগণের ছত্তধৌত করিবার জনা জলের প্রদান ।--১৭ পূর্ব্বোন্ত রেখায় উপর আস্তরণেব জন্য আবগ্ক 
বর্চিঃসমূহের একই আঘাতে মূলদেশে ছিন্ন হওয়া! দরকার, ইহার কারণ) -.১৮ দক্ষিণাগ্র করিয়া 
যহিঃসমূহেয় এ রেখার উপর আস্তরণ, কিরূপে পিওদান করিতে হইবে অভিনয় দ্বার! তাহায় প্রদর্শন ; 
--১৯ বর্জনের গিত1 ও পিতামহ প্রভৃতিকে কি বলিয়! পিওদান করিতে হইবে, তাহার উল্লেখ ;-.- 
২০ পিগধানানপ্তর জপনীয় মন্ত্র তাহার তাৎপর্য/বাথা।)---২১ পিওদানের বিপরীত ( অর্থাৎ 
টত্তয় দিফে ) মুখ করিয়া ুরিয্প 'উপবেশন, মতাস্তরে শ্বাসরোধে কষ্ট হওয়! পর্যন্ত তদবস্থায় অবস্থান, 
তাই! খওন করিয়া দুহূর্ত কাল খ|কিবার বাবন্থ! ১২২ পুনর্ববার প্ররক্গিণভ!বে পিওাভিমুখ হইয়! 
বন্্রধিলেষের জপ +--২ৎ পিতৃপ্রভৃতির মুখাদি ধুইবার জন্য জরগ্রমান ও তত্ছিযয়ে লৌফিক বাব- 
হারের উল্লেখ ;-২৪ আনস্তর বনের নীষি অর্থাৎ প্রান্ত ব1 অগ্রভাগ খুলিয়া পিতৃগণফে নম- 
কার, নগগ্কার ছয় যার করিতে হয়, তাহার বুদ্ধি, পিতৃগণের নিকট প্রার্ঘনাঃ গিঙের আত্রাণ, 
বর্িনমূহ ও উন্ম,কের অরিতে নিক্ষেগ। ] 

: ১। (একদা) সমন্ত ভূত প্রজাপতির নিকট উপস্থিত হইয়াছিল। সমস্ত 
ভুত (*অর্থে) জীবসমূহ। তাহার! বল্র়াছিল--'আপনি (একপ) বিধান করুন, 


৪ অ.ংব্রা.] স্বিতীয় কাণ্ড ১৩৭ 


যাহাতে আমর! জীবিত থাকিতে পারি। অন্তর দেবগণ বজ্ঞোপবীতী* 
হইয় ও দক্ষিণ জানু সঙ্কুচিত করিয়া তাহার নিকটে (অর্থাৎ সম্মুখে) গমন 
করিলেন, এবং তিনি তাহার্দিগকে বলিলেন-_-যজ্ঞ তোমাদের অন্ন, অমৃতত্ব 
তোমাদের বল, এবং স্থর্যয তোমাদের জ্যোতি (হউক )1 

২। অনন্তর পিতৃগণ বাম জান্থ সঙ্কুচিত করিয়া ও শ্রাচীনাবীতী হইয়। 
তাহার নিকটে গমন করিলেন, এবং তিনি বলিলেন--'মাসে মাসে তোমাদের 
ভোজন (হউক )! শ্বধ! (শব) তোমাদের (হউক)! তোমাদের মনের 
সভায় বেগ (হউক)! এবং চন্দ্রম! তোমাদের জ্যোতি (হউক )1, 

৩।| অনস্তর মন্গষ্যগণ ( বসন-) প্রাবৃত হইয়া ও দেহ অবনমিত করিয়] 
তাহার নিকটে গমন করিল, এবং তিনি তাহাদিগকে বলিলেন --'সায়ং ও প্রাতঃ 
সময়ে তোমাদের আহার (হইবে )1 তোমাদের সন্ততি (হইবে)! তোমাদের 
মৃত্যু (হইবে )! এবং অগ্নি তোমাদের জ্যোতি (হইবে), 

৪। অনন্তর পণুসমূহ তাহার নিকটে গমন করিল। তিনি তাহাদের 
শ্বেচ্ছাকেই বিধান করিলেন এৰং বলিলেন--“কাঁলে ৰা অকালে (হউক ), 
যে-কোন সময়ে তোমরা (কিছু) লাভ করিবে, তখনই তাহ! ভোজন করিবে 1, 
এই জন্য, কালে বা! অকালে (হউক), তাহার! যে-কোন সময়ে (কিছু) 
লাত করে, তখনই তাহা ভোজন করে। 

৫ | অনন্তর, তাহারা বলিয়া থাকেন, অন্থরগণও ধার ৰার* তাহার নিকট 


১। ক্রদ্ষনত্র বা! হজ্জশৃত্র ধারণের প্রকারভেদ তিন নামে কথির হইয় থাঞ্চে; যথা, 
উপবীত,প্রাচীনাবীত, এবং নিবীত। যখন দক্ষিণ বাহু উদ্কে।লিত করিয়া! বাম কব 
ধায়গ ক?! হয়ঃ তখন তাহার নান উ পবীত, ইহ! দৈব কার্যে গিছুত হয়) বাম বাহু উংজ্তালিত 
করিয়া দান্ষণ শ্বন্ধে ধাগণ কারলে তাহা প্রাচীনাবী তত, ইহ। পৈত্র কাধে প্রশস্ত; এক গ্রীবা 
দেশে সম্মুখ ঝুলাইয়। ধাঞ্প করিলে ত্তাহ। নি বী ত, ইহ মানুষ কাধ্যে |বধেয়। বহারা এংরূপে 
ঘজ্ঞকুত্র ধারণ করেন তাহাদিগকে বধাক্রমে য.আাপবাতা, প্রাসীনাব।তা। ও ব্বীতী বল! হয়। 
স্রঃ-পনিবীতং মন্থ্যাণাং, প্রাচীনাবীতং পিতৃশ।ম্‌ঃ উপবাতং দেবান/মৃ”স্তৈ, সং & ৫২ ১৯০১৪ 
অন্রত্য সায়ণভাব্য জরষ্টবা। 

২। অর্থাৎ ক্লপ্িতবসন ব| নিবীতী হইয়া--সায়ণ। 

৩1 “শখ” ) সায়ণ এখানে ইহার অর্থ কগিম়াছেন--”"ব হকুত্বঃ)” আ ১৮১,৫১৩ ॥ 


3১১০ শতপথ ত্রাঙ্মণ [৩ প্র. ৪ ব্রা, 


ফলীকরণ১* করেন ; কেননা, পিতৃগণ প্রতিলোমভাবে একবারই চলি! 
গিয়াছেন )১* অতএব তিনি একবার ফলীকরণ করেন। 

১০। তিনি তাহা ( দক্ষিণাগ্সিতে )১* পাক করেন। ইহা! (পাকের জন্ত 
অগ্নির ) উপর স্থাপিত (ও পক) হইলে, তিনি ইহাতে আজ্য নিক্ষেপ করেন; 
কেননা, তাহার (যজমানের!) দেবগণের জন্ত (দেয় আজ্য) অগ্িতে 
হোম করেন, মনুষ্যগণের জন্য তাহ! উদ্ধৃত (পাত্রাস্তরে স্থাপিত অর্থাৎ পরি- 
বেষণ ) করেন, আর পিতৃগণেরই জগ্ত (এইরূপ করিয়া! থাকেন )$ এইজস্ত 
তাহ! ( অগ্নির উপর ) স্বাপিত থাকিতে তিনি তাহাতে আজ্য নিক্ষেপ করেন। 

১১। তিনি তাহা (অগ্নি হইতে ) নামাইয়। অগ্নিতে দেবগণের** উদ্দেশে 
ছইটি আনতি হোম করেন; কেননা, যিনি আহিতাশ্ি হন, ও যিনি দর্শ- 
পূর্ণমাস দ্বারা যাগ করেন, তিনি দেবগণের নিকট উপাগত (আশ্রিত) হইয়া 
থাকেন; কিন্ত এধানে তিনি পিতৃষত্তের দ্বার! (পৈতৃক কার্য) অনুষ্ঠান করেন; 
সেই জন্ত তিনি ইহাতে (আনতিদ্বয় দ্বার) দেবগণকে প্রসন্ন করেন, ও 
তাহাতে দেবগণের দ্বার অনুজ্ঞাত হইয়। পিতৃগণকে প্রদান করেন। অতএব 
তিনি তাহা নামাইয়া অগ্নিতে আহুতিদ্বয় হোম করিবেন ।১৯ 

১২। তিনি অগ্নি ও সোমের হোম করেন। তিনি যে অগ্নির হোম 
করেন, তাহার কারণ এই যে, অগ্নি সর্বব্রইঃ* ভাগ প্রাপ্ত হইয়া থাকেন। 


১২। তঙুলকণ।দ্যুহের জপনয়ন ? বিশেষ বিষরণের জন্য দ্রষ্টবা--”১, ১, ৪) কা'. শ্রৌ 
৪. ১, ৬ | 

১৩। ৩৭শ উট ' দহন 

১৪ | কা, তে, ও, ১৭ ২। 

১৫। বন্তাত সোম ও অগ্রে এই ছইএর হোম করা হয়, ১২শ কণিকা; কা, ত্র, ৪. ১, ৭7 
বহব্নসন্থন্ধে নায়ণ ব'লয়াছেন-“স|মাস্তাতি প্রায়েণ বছুবচনং ।” 

১৬। তৈত্বিপীয় ব্রাহ্মণে (১. ৩.১, ৩) তিনটি আহাতি বিহিত হইয়াছে, এবং তাহা! অগি, 
সোম ও যমকে প্রদত্ত হয়) আপ, শর, ১. ৮, ৩--৪ $ আবার মতান্তরে যমকে |দতে হয়।ন', তাহাও 
এখানে উক্ত হইয়াছে, এ ৬ 7 বৌ, শ্রৌ, ৩, ১০. ৫--৭ পং। 

৯৭। দৈব ও পিত্র্য উদ্ভয় কাধ্যেই। 


৪ অ.২ ব্রা, স্বিতীয় কাঁও ১১১ 


আর যে তিনি সোমের হোম করেন, তাহার কারণ এই যে, সোম পিভৃগণের 
দেবতান্বরপ।১* সেই জন্য তিনি অগ্নি ও সোমের হোম করেন। 

১৩। তিনি ( এই মন্ত্রে ) হোম করেন--“কব্যবাহছন অগ্নিকে (এই 
হবি ) স্থাহা (প্রদত্ত )1” প্পিতৃগণযুক্ত সোঁমকে শ্বাহ। 1”১ অনস্তর তিনি 
মেক্ষণ খানি** (দক্ষিণাগ্িতে ) নিক্ষেপ করেন, এবং তাহাই ( এখানে ) 
স্থি্কৃৎ-স্থানীয় ।২১ অনন্তর তিনি দক্ষিণ অগ্নির দক্ষিণ দিকে (ক্ফা দ্বারা) 
একবারে একটি রেখ! (অঙ্কিত) করেন, এবং তাহাই বেদি স্থানীয় হয়) 
পিতৃগণ প্রতিলোম ভাবে এক বারে চলিয়া গিয়াছেন, সেই জন্ত তিনি 
এ ক বা রে একটা রেখা ( অঙ্কিত) করেন। 

১৪। অনস্তর তিনি ( সেই রেখার ) পরে (দক্ষিণ দিকে ) একটি উল্মু/ক 
( জলস্ত অগ্নিমুষ্টি ) স্থাপন করেন ।২* তিনি যদ্দি উল্লাক স্থাপন না করিয়া পিতৃ 
গণকে ইহা (পিও) প্রদান করেন, তাহ! হইলে অন্থুর ও রক্ষোগণ ইহাদের 
(পিতৃগণের ) তাহা (সেই পিও ) বিমথিত করে) কিন্তু ইহাতে (উল্মুক- 
স্থাপনে ) অস্থুর ও রক্ষোগণ ইহাদের তাহা বিমখিত করিতে পারে না; এইজন্ত 
তিনি পরে উল্মক স্থাপন করেন। 


১৮। পুর্বে ( ২য় কণিকা) উক্ত হইয়াছে যে, চত্ী পিতৃগণের হুইবে, এক চন্দ্র ও সোম অভিন্ন, 
অতএব চন্দ্র বা মোম “গিতৃদেবত্য" বা পিতৃগণের দেবতান্বরূপ। 

১৯1 বা, স. ২, ২৯, ১--২। পিতৃগণকে যে হবি দেওয়! হয়, তাহার নাম কব্য ; এবং এই 
হবিকে যে বহুন করে, তাহার মাস কবাবাহন, ইহ1 গিতৃগণের অগ্রির অসাধারণ নাম; দেবগণের 
অগ্নির নাম হুব্যবাহুন ; এবং অন্থ্রগণের অগ্নির নাম সহরক্ষাত; তৈ, সং ২, ৫, ৮৬। 

২০। যেকাষ্ঠপান্র হবার! চর আলোড়ন করিয়া! হোষ কর! যায় তাহার নাম মেক্ষণ। ইহা 
দীর্ধে এক অরদ্ধি প্রমাগ, অগ্রত।গে চতুরহুল চতুরত্র, ও তাহার পরেই দওবিশিষ্ট। প্রচলিত হাতার 
অগ্রভাগ বর্ত,ল না হইয়া চতুরত্র হইলে যেমন হয়, মেক্ষণও মেট্ন্ূপ। ইহ। অখখকাঠ্ে নির্ষিত 
হইয়া থাকে। 

২১ এ্র:-৮১, ৬০ ১১ ইত্যাদি। 

২২। অন্ত্রবাং স. ২. ২৯'৩--"ষেদিতে উপবিষ্ট অন্থরগণ অপগত ( হউক )1 ঝা. শ্রৌ, 
8৬ ১৪ ৮০৩ | 


২৩। ইহা! দক্ষিণাসি হইতেই উঠাইয়। লইতে হয়। 


১১২ শতগথ ব্রাহ্মণ [৩ প্র. ৪ ব্রা. 


১৫। তিনি (তাহা এই মন্ত্রে) স্থাপন করেন-“ম্ধারং* জন্য যে সকল 
অসুরের বহুরূপ ধারণ করিয়া বিচরণ করিতেছে এবং যাহার! স্কুল ও 
হুক্ম দেহ ধারণ করিতেছে, অগ্নি তাহাদিগকে এই লোক হুইতে অপসারিত 
করুন 1”** কেননা, অগ্নি রাক্ষসগণের অপহস্তা; তিনি সেইজন্ত এইরূপে 
স্থাপন করেন। 

১৬1 অনস্তর তিনি উদকপূর্ণ পাত্র লইয়! ( এষ্টরূপে পিভৃগপকে পাণি- 
বয়) শোধন (অর্থাৎ ধৌত ) করান২*--“হে অমুক, শোধন করুন! এই 
বলিয়া! ষজমানের পিতাকে ; “হে অমুক, শোধন করুন!” এই বলিয়! 
পিতামহকে, এবং “হে অমুক, শোধন করুন!” এই বলিয়া প্রপিতা- 
মহকে। যেমন ভোজনোদ্যত অতিথির (হস্তে লোকে) জল সেচন করে, ইহাও 
সেইরূপ। 

১৭। (বক্ষ্যমাণ বর্হিঃসমূহ ) একবারে (অর্থাৎ এক আঘাতে ) মূলসমীপে 
ছিন্ন হইয়া থাকে; কেননা, অগ্র দেবগণের, মধ্য মন্ুষযাগণের, এবং মূল 
পিতৃগণের ;ৎ* সেইজন্য তৎসমুদয় মুলসমীপে ছিন্ন হয়; আর তাহারা এ ক- 
বারেছিম্ন হইয়া থাকে, কেননা, পিভৃগণ এ ক বারে চলিয়া গিয়াছেন ; 
অতএব তৎসমুদয় মূলসমীপে একবারে ছিন্ন হইয়! থাকে । 

১৮) অনন্তর তিনি সেই ( বহ্িঃ-) সমূহ ( পূর্বোক্ত রেখার উপর ) দক্ষিণ 
দিকে২* আন্তরণ করেন এবং তহ্ুপরি (পিও ) প্রদান করেন ।২৯» তিনি তাহ 


২৪। স্বধা»" পিতৃগণের অন্ন । 

২৫। বা, সং. ২, ৩০। 

ই । কা, শ্রো, &, ১. ১০৭। 

২৭। তৈ. ব্রা, ১, ৬. ৫, ৬ । 

২৮। অর্থাৎ অগ্রভাগ দক্ষিণ দিকে করিয়া; কা. শ্রো, ৪. '-১১। 

২৭। পিতৃপ্রভৃতির মধ্যে বাহার উদ্দেস্টে যেখানে অবনেজন-জল দেওয়। হইয়াছে, . তাছার 
পিওও সেই ছ্থানে দিতে হয়। পূর্বে্ধক্ত অবনেজন-জল মুল, মধা ও অগ্র ভাগে দিতে হুয় এবং 
সেই ক্রমেই পিগুদান কর্তবা ; মুলে পিতার, মধো পিতামহেরে এবং জগ্রে প্রপিতাসহ্থের । 


৪ অ.২ত্রা, ] দ্বিতীয় কাণ্ড ১১৩ 


এ ই রূপেৎ* দান করেন) কেনন।, তাহারা দেবগণকে এ ই রূ পে হোম 
করেন ও মন্তুষাগণকে পরিবেষণ করেন ;*২ৎ আর পিতৃগণের সম্বন্ধে এই 
প্রকারেই করিয়া থাকেন, অতএব তিনি এ ইরূপেইদান করেন। 

১৯। “হে অমুক, ইহা আপনার !** এই বলিয়াই তিনি ষজমানের 
পিতাকে (পি )৬৪ দানকরেন। কেহ কেহ (এ মন্ত্রের শেষে) বলিয়া 
থাকেন “এবং যাহারা আপনার অন্গগামী ( তাহাদের )** কিন্ত তিনি 
তাহা বলিবেন না) কেননা তাহা হইলে, তিনি ধাহাদ্দিগকে একসঙ্গে 
( পিগ্ড দান করিবেন), তাহাদ্গের মধ্যে স্বয়ং (তিনিও ) (একজন বলিয়! 
গণ্য হইলেন )*% | অতএব তিনি “হে অমুক, ইহ। আপনার !” ইহা যজমানের 
পিতার জন্ট, “হে অমুক, ইহা! আপনার!) ইহা (তাহার) পিতামহের জন্য, 


৩০। ইহ] হস্তের দ্বারা মভিনয় করিয়া দেখ[ইয়। দেওয়া হইয়াছে; অর্থৎ অন্ুষ্ঠ ও তর্জনী 
অঙ্গুলীর মধা ভগ দিয়া। ইহার নাম পি তৃতীর্থ। 

৩১। অর্থাৎ অনুলাগ্রের ছারা, ইহার নাষ দে বতীর্থ। 

৩২। কাণ্খশাথায় আছে--'এইরূপে মনুষাগণকে গরিবেষণ করেনঃ এ ইরূপে অর্থাৎ 
কনিষ্ঠাঙুলী প্রদেশে, কা: শৌ, ৪ . ১, ১০১ যাজ্তিকদেবপদ্ধতি। উদ্ধরস্তি মনুষ্যভ)ঃ ১ “উদ্ধরণং 
পরিবেষণ।পরপর্যা য়ং ”--এ, যাজ্িকদেব । দ্রঃ--১০ম কণ্ডিকা। 

৩৩। অথব] ইহ! আপনাকে (প্রদত্ত হইতেছে )1) অন্ত্রও এইরূপ । 

৩৪। প্রথম বা পিতার পিও আর্র অর্থাৎ তাজ আমলক ফলের হ্যায়, দ্বিতীয় ব1 পিতাসছের 
পিও তাহ! অপেক্ষা সুল, এবং তৃতীয় ব1 প্রপিতামহের পিও দ্বিতীয় পিও জপেক্ষা সবলতর হইবে-_ 
যাজ্িকদেবপন্ধতি ৷ 

৩৫। কা, শ্রৌ. ৪, ১৯, ১১। আঙ্বঙ্গায়ন শ্রোতনত্রে (২. ৬. ১৫) এ মন্ত্রশেষটুকু বিহিত 
হইয়াছে; আপন্তত্ঘশৌতস্ুত্র (১. », ৬) ও বৌধায়ন শ্রোতনুত্রেও ( ৬. ১০১ ১১--১২ পং) ইছ'র 
বিধান দেখ| যায়, কিন্ত তৈতিরীয় ত্র।ঙ্ছ€ণ ( ১.৩,১০) এ সম্বন্ধে কিছু উল্ত হয় নাই। 

& প্ল বৈ তেষাং সহ যেষ।ং মহ”; পুর্বে সমগ্র মন্ত্রের তাৎপধ্যার্থ এই--.€হ যজমানপিত' 
আপষ।কে এবং যাহারা আপনার অনু-( পশ্চাৎ-) গষন করেন, তাহাদিগকে আমি পিও প্রদান 
করিতেছি ।” এই বলিয়া যদি যঙ্জমানপিত।কে পিও দেওয়া হয়। তাহ। হইলে তাঁহার পিতার 
অনুগধনক।রিগণের মধ্যে যন্গমানও একজন বলিয়! স্বয়ং ত।হাকেও পিও প্রত হয় বলিয়া ধরিতে 
হইবে; কিন্তু তাহ! উচিত নহে। অতএব শেষের মন্ত্রুকু বলিতে হইবে না। ইহাই অত্রত্য 
সায়ণভাষ্যের তাৎপর্যা । 

১৫ 


১১৪ শতপথ ব্রাহ্মণ [৩ প্র. ৪ ব্রা, 


এবং “হে অমুক, ইহা! আপনার !' ইহা! ( তাহার ) প্রপিতামহের জনা বলিবেন। 
তিনি তাহা ইহা হতে 'প্রতিলোম ভাবে দান করেন, কেনন!, পিতৃগণ 
প্রতি লো ম ভাবেই একবারে গমন করিয়াছেন 1** 

২০। তিনি তখন জপ করেন --“হে পিতৃগণ, আপনার! এখানে দ্বষ্ট হউন, 
এৰং নিজ নিজ ভাগ লক্ষা করিয়! বুষের ন্যায় আচরণ করুন !1”** তিনি ইহাতে 
এই বলেন যে "আপনারা, নিজ নিজ ভাগ ভোজন করুন !, 

২১। অনন্তর তিনি পরাজ্মুখ হইয়া (অর্থাৎ পিওযদানের বিপরীত দিকে 
মুখ করিয়া! ) ঘুরিয়।৷ বসেন )** কেননা, পিতৃগণ মনুষ্যলমুহের নিকট হইতে 
তিরোহিত হইয়া রহিয়াছেন, এবং তাহাতে ( পরাম্মুখ হইয়! অবস্থানে, তাহাদের) 
তিরোধানই কর! হয়। কেহ কেহ বলেন--শিনি (শ্বাসনিরোধ করিয়! ) গ্লানি- 
পর্য্স্ত (এভাবে) উপবেশন করিয়! থাঁকিবেন, কেননা, প্রাণ তাঁবৎ 
পর্ধ্যস্তই থাকে ।” (কিন্তু) তিনি মুহূর্ত কালই (সেই তাবে ) উপবেশন 
করিয়।-_ 

২২। তাহার পর (পুনর্বার পিগডর' সমীপে গমন কবেন** ও (এই মন্ত্র) 
জপ করেন--পপিতৃগণ ( এখানে ) সৃষ্ট হইয়াছেন, এবং নিজ নিজ ভাগ লক্ষ্য 
করিয়া! বৃষের স্তায় আচরণ করিয়াছেন ।”** 
পিতা । অতএব এই ক্রমকে তা।গ করিয়া, অর্থাৎ প্রথম প্রপিতাঞ্হ, তার পর পিতামহ ও তদনস্তর 
পিতাকে পিওদান না করিয়া প্রথমেই পিতা হইতে পিওনান আরম্ত করিবার হেতু কি, ইহারই 
এখানে ঘুক্তি প্রদর্শিত হইয়াছে । *ঠহা হইতে” অর্থাৎ প্রপিতামহ হইতে পিওদানের যে জ্রম, তাহ! 
হইতে । পিতৃগণ ন্বর্গের দিকে গমন করায় এখান হষ্টতে প্র তিলো ম গতিতে গিয়াছেন। 

৩৭। মুল--“অত্র পিতরে| মাদয়ধ্বং যথাভ।গনাবৃষায়ধ্বম্‌; বা. সং ২* ৩১, ১) কা, শ্রৌ, ৪. 
১. ১৩। মহীধর “আ।বুষায়ধ্বং* শব্দের অর্থ লিখিয়াছেন--"আবৃষায়ধ্বম্‌ সমস্তাদ বুষবদ আচরত, 
যথা বৃষঃ হ্বাভীষ্টং খাসং প্র।পা তৃত্তিপর্যাস্তংং স্বীকারোতি, তথ্বৎ স্বীকুরুত;* অর্থাৎ বৃষ ম্বাভিলধিত 
ঘাঁস প্রাপ্ত হইয়া যেমন তৃষ্তিপর্যাস্ত (ভোজন করে, আপনারাও তেমনি তৃপ্তপর্যাস্ত ভোজন করুন । 

৬৮। দক্ষিণমুখ হইয়া পিওদান করিতে হয়, অতএব তিনি উত্তরমুখ হইয়! ঘুরিয়া 
বসেন, খুরিবার সময় প্রদক্ষিণভ!বে ঘুরিতে হয়। কা, শৌ, ৪. ১. ১৩। 

 ৩৯। অর্থাৎ প্রদক্ষিণভাবে আবার প্রত্যাবর্তনপুরর্বক পিওভিমুখ হইয়। | 
৪০. ৩৭শ টীকাউ্রষ্টবা। বা. স. ২. ৩১, ২7 কা. শ্রৌ, ৪. ১, ১৪। 


৪ অ. ২ ভরা, ] দ্বিতীয় কা ১১৪ 


২৩। অনস্তর তিনি উদকপাত্র লইয়! (এইরূপে পিভৃগণকে মুখাদি ) 
শোধন ( অর্থাৎ ধৌত ) করান--“হে অমুক, শোধন করুন ! এই বলিয়া! 
যজমানের পিতাকে ; “হে অমুক, শোধন করুন !, এই বলিয়া যজমাঁনের পিতা- 
মহকে ; এবং “হে অমুক» শোধন করুন!” এই বলিয়৷ যজমানের প্রপিতামহকে ) 
যেমন কৃতভোজন ব্যক্তির (হস্তে লোকে জল ) সেচন করে, ইহাও সেহরূপ।*১ 

২৪। অনন্তর তিনি নীবি*ং খুলিয়া ( অঞ্জলিবন্ধন পূর্বক) নমস্কার করেন। 
নীবির দেবতা! পিতৃগণ (অর্থাৎ নীবি পিতৃগণের তৃপ্তিকর),** সেই জন্ত তিনি 
নিবি খুলিয়। নমস্কার করেন । নমস্কার-অর্থে পুজ! (বা! যক্ত),অত এব তিনি ইহাতে 
তাহাদিগকে পুজার্থই (বা ষক্ঞাহ্‌ই ) করিয়! থাকেন । তিনি ছয়বার নমস্কার 
করেন,৪৪ কেনন। খতু ছয়, এবং পিতৃগণ খতুসমূহস্বরূপ ; অতএব তিনি ছয়বার 
নমস্কার করেন। তিনি জপ করেন**--“হে পিতৃগণ, আমাদিগকে গৃহ দান 


৪১। ১৬শ কণিকা দ্রষ্টব্য। 

৪২। নীবি-অর্থে পরিধেয় বস্ত্ের প্রাস্তত।গ, দশ।। 

৪৩। অগ্নেম্তষাধানং, বায়োর্বতপানং, পিতৃণাং নীবি১”--তৈ, সং ৬, ১.১, ৩। 

৪৪ এম্বলে এই ছয়বার নমক্কারের ছয়টি সন্ত্র ( বা. স. ২. ৩২. ১--৬, কা. আো, ৪, ১১৫) 
গঠনীয় ? বখ!--(১) “হে পিতৃগণ, তোমাদের ( বসগুধতুজাত ) রসকে নমস্কার |” (২) “হে পিতৃগণ, 
তোমাদের (গ্রীষ্মধতুজ।ত ). শোষকে (শু্ষতাকে ) নমন্ক।র |” (5) “হে পিতৃগণ,'.তে|মাদের 
(বর্ধাধতুজাত) জীবকে (জল জথবা বেগকে ) নমক্ক|র !” (৪) “হে পিভৃগণ। তোমাদের 
(শরদ্ধতুজ্গ।ত ) অন্নকে নমন্ব।র !” (৫) “হে পিতৃগণঃ তোমাদের (হ্মস্তঞতুজাত) ঘোর 
(ম্বভাবকে ) নমক্কার!” (৬) “হে গিতৃগণ, তোমাদের ( শিশরখতুজত) ক্রোধ (-্ঘত|বকে ) 
নমস্থরর! তোমাদ্িগকে নষক্কার 1?” এই অনুবাদ সায়ণ[নুদারে । মহীধর বলের যে; পিতৃগণ 
খতুম্বরূপ বলিয়া (মসুল ব্রাঙ্ষণেই এই কওিকায় ইহ! উক্ত হইয়ছে) ঝসাদি-শব্দে তত্তদ্রূপ- 
বিশিষ্ট পিতৃগণকে নসক্কার করা হইয়াছে » যথা) “তে চ (খতবঃ,) পিতুণাং ম্বরূপভূতঃ 
অতন্তেভ্যো৷ নমগ্করোতি।” ইহার মতে পুর্বেোক্ত মন্ত্রের অর্থ এইরূপ--“হে পিতৃগণ। তোমাদের 
রসকে ( অর্থাৎ রসন্বরূপ বসস্বকে ) নমস্কার 1” অন্যত্রও এইরূপ বুঝিতে হইবে। পিতৃগণ খতৃম্বরূপ 
বলিয়াই প্রচলিত শ্রাদ্ধবিধিতে প্রকৃতস্থলে পুর্বেক্ত এ বৈদিক মস্ত্রর পরিবর্তে এই পৌরাণিক 
মন্্রকে দেখিতে পাওয়৷ যার--"ও বসস্ভায় নমজ্যভ)ং গ্রীষ্মায় চ নমো নমঃ । বর্ষাভ্যশ্চ শরৎসংজ্ঞ ধতবে 
চ নমঃ সদা ॥ হেসস্তায় নমস্তভাং নমন্তে শিশিরায় চ। মাসসংবৎসগেভ্যশ্চ দিংসেভ্ো। দমোনমঃ 8 

৪৫ | গৃহ,পত্থী, বা পিওসমূহকে দর্শন করতে করিতে এই সস্্র জপ করিতে হয়--বাজ্িিকদেব। 


১১৬ শতপথ শ্রাঙ্গণ |৩ প্র. ৪ ক্র 


করুন! কেনন! পিতৃগণ গৃহের ঈশ্বর, এবং ইহাই এই কর্মের আঁশীঃ ( শুভ- 
প্রার্থনা )।** অন্তর তিনি (ধজমান) পিওসমূহকে (পিওপাত্রে) পুবর্ধার স্থাপন 
করিয়া আস্ত্রাণ করেন; এই ( কর্তব্য) অংশ (অর্থাৎ পিগু-আত্রাণ) মানের | 
তিনি এক বারে ছিন্ন (পৃর্বোস্ত আস্তীর্ণ বহিঃ) সমূহকে অন্সিতে নিক্ষেপ 
করেন, এবং উল্মু,ককেও ( তাহাতে ) ফেলিয়া দেন ।** 


৪৬। ইহার পর শ্রোতশ্ত্রে এই কয়টি কার্ধের বিধান দৃষ্ট হয়; যথা,.তিনি প্রতিপিণ্ডের 
উপর (তিনতিনথানি ) সুত্র এই মগ্ত্রে ( বা. স. ২. ৩২. ১০) প্রদ্থান করেন--“ছে পিতৃগণ, এই 
তে।ম|দের বস্ত্র!” শুত্রের পরিবর্তে কতকগুলি মেষরোম, বা মেষরোমনির্মিত বন্ত্রের প্রান্ত, অথব। 
যে-কোন বস্ত্রের প্রান্ত ছেদন করিয়। দিতে পারা যায়। যঙ্গমানের বয়ন যদি পঞ্চাশের অধিক 
হইয়! থ|কে, তাহ! হইলে তৎপরিবর্তে তিনি হৃদয়ের পক লোম দিতে পারেন--কা, শর, ৪. ১, ১৬ 
--১৮, ও বৃত্তি ; আপ. শ্রৌ, ১. ১০ ১১ টীকা; আপ. শৌ. ১,১০,১, টক; আশ্ব, শ্রো. ২.৭,৬। 
বৌ, শ্রৌ, ৩. ১১১২--৩ পং | কেহ কেহ বলেন যে, বয়ন ৬৬ বংলর ৮ মাসের অধিক হইলে নিজের 
লোম প্রদান করিতে হয়। এধনস্তর মস্ত্রবিশেষ উচ্চারণ করিয়। (বা, স. ২, ৩৪) পিণ্ডের উপর 
জলমেচন করিতে হয়। 

৪৭। অন্তর স্থাত্রে ( কা. শর. ৪,১.২২। ড্র ঃ--আপ, শ্রৌ, ১. ১০১০--১১ আত, শ্রো, 
২, ৭, ১২--১৩) উত্ত হইয়াছে যে, পুত্রকামা যজষানপত্বী মধাঙ্ন অর্থাৎ পিতামহের পিওকে 
এই মন্ত্রে (বা. স২. ৩৬) ভোজন করিবেন--“ছে পিতৃগণ। ইহাতে পক্মম।ল্যধারী (অথব। 
আশ্বনীকুমারের না।য়--মহীধর ) পুত্ররূপ গর্ভকে সম্পাদন করুন, বাঙাতে সে পুরুষ 
( অর্থাৎ পুরুষে।চিতগুপযুক্ত ) হইতে, পারে [৮ এ স্থলে বাজ্িকগণ বলেন যে, বদি 
যজমানের অনেক পত্বী থাকেন, তবে পিও বিভাগ করিয়া সকলকে দিতে হইবে । অপর 
পিওদ্বয়কে অন্নিতে নিজ্েপ করিবে, ব! ব্রঙ্গণকে ভোজন করাইবে, অথবা জলে ফেলিয়া 
দিবে। পারশর বলেন--মধ্যম পিওকে শ্রাদ্ধকারীর পুত্র) কন্তা) ভার্ধা, বা যা, অথব। 
অপর কোন সগোক্র।॥ন্ত্রী ভোজন করিবেন । অথবা ব্রাঙ্ষণেরা বা সহারোগগ্রস্ত ( ক্ষয়, কুষ্ঠ 
ইত্যাদি মহারোগ ) ব্যক্তি রোগোপশঙ্নের জন্য গ্রহণ করিষেন (আন, আৌ, ২,৭,১৭ )7 
এবং অপর পিওদ্বয়কে অগ্নিবা জলে নিক্ষেপ করিবে, অথব ব্রাঙ্গধ। ব1 গো, ব! ছাগকে প্রদান 
করিবে। জীবৎপিতৃকের পিওপিতৃযজ্ে অধিকার নাই। শ্রৌতনুত্রের ভাাকায়গণ বলেন 
যে, ইহা হর্শবাগেরই জঙ্গ / বিস্ত সম্প্রদায় সেরপ নহে। 


পঞ্চম ব্রাহ্মণ 


[১ আগ্রয় গইটি বিধানের জনা প্রথমে তাহার বর্তবাতাসম্বন্ধে ক হো ড় আচার্যের মতোলেখ। 
২ যাঁজবক্কোর মও, দেব ও অনুরগণের পরম্পর ম্পর্ঘা) অনুরগণকর্তৃক মনু ও পশুসমুছের 
উপজীব্য ওষধিসমূের নাশ ও তাহাতে বিষলেপন, অনাহারে জীবসমূহের পরাভব )-”৩ &; সংবাদ 
শ্রবণ করিয়! দেবগণের যজ্ঞ স্বার! সেই উপদ্রব নিবারণের সন্কল্প ;--৪ উজ যজ্ঞ কাহার হইযে-- 
এই মীমাংসায় দেবগণ প্রত্যেকেই 'আমার হষ্টবে | আমার হইবে! বলায় একটি লক্ষা স্থির করিয়া 
দকলের দৌড়াইবার প্রস্তাব হইল) এবং নিাঁত হইল যেঃযিনি জয়লাত করিবেন)যজ্ঞ উহ।রই হইবে । 
সকলেই দৌড়িতে আরম্ভ করিলেন ;--৫ এ দৌড়ে ইল্্র ও অগ্নি জয় লাভ করায় (আগ্রয়ণে) 
ছুই দেবতার জন্য দ্বাদশকপ|লপৰ্ক পুরোডাণ প্রদেয়, ইন্ত্র ও অগ্নির নিকট বিশ্বদদেবগণের আগমন :-- 
৬ ইন্দ্র ও অগ্রিকর্ৃক তাহাদিগকে যজ্ে ভাগ প্রগ।ন। বিশ্ব.?বগণের জন্য চর বাবস্থা] )--৭ মতান্তরে 
বৈশ্বদেব চরু পুরাতন শন্তের বিধেয়,এই মত খগুন করিয়া এন্্রাগ্ন পুরোডাশ ও বৈস্তাদেব চরু উভয়কেই 
নবশস্তের করিবার বিধি $--৮ দেটা ও পৃথর জন্ত এক কপালে সংস্কৃত পুরোভাশের বিধি 3৯ 
এই বিধির নিঙ্গা ;-+১০ তাহার খণ্ডন ( এবং তাহ! দ্বারা পূর্বববিধিরই স্থাপন ), এ দোষ ক্ষালনের 
অন্ত দৌ ও পৃথিবীর আজ দ্বারা যাগের বিধান। তাহার যুক্তিপ্রদর্শন ;৯-১১ দেবগণ এই 
আগ্রয়নণের দ্বার! পূর্বোক্ত অনুরকৃত ওষধিসমুহের ক্ষতিকে অপনয়ন করিয়াছিলেন /--১২ আগ্র. 
য়ণের ফলবর্ণনা, ইহাতে ওষধিসমুহ নীরোগ ও নিষ্পাপ হয়, এবং লোকেরা সেই ওষধিকে আশ্রয় 
করিয়। জীবিত থাকিতে পারে ;--১৩ আগ্রয়ণে সেই বৎসরে প্রথম উৎপন্ন গে!বখসকে দক্গিণ।রূপে 
দিতে হয়, ( কারণবিশেষে ) দশপুর্ণম।ম অনুষ্ঠিত না হইলে চতুপ্রাশা ওদন পাক করিয়। ব্রাহ্মণ 
ভোজন করাইলেই আগ্রয়ণ অনুষ্ঠান কর! হয় ১--১৪ তথ্িষয়ে যুক্তি, ভে।জমের পর ত্রাঙ্গগগণকে 
বধাশক্তি দক্গিণাদ।ন; মতান্তরে ধ|হ!র। দশপুর্ণমান ত্যাগ করিয়াছেন, তাহার! (নবশস্তের হবি দ্বারা, 
অথবা! ভুজনবশস্ত গাভীর হুগ্ষে্ ঘ্রা) সায়ং ও প্রাতে অগ্িহোআ হোম 'ফরিবেন। তাহাতেই 
আগ্রয়ণ-অনুষ্ঠান সিদ্ধ হয়, এই মতের খওন। ] 


১। তদ্ছিষয়ে (অর্থাৎ বক্ষ্যমীণ আঁগ্রায় ণবিষয়ে )১ কৌ যী ত কি (কুষী- 


১। আশ্বলায়নশোতসৃত্রের বৃত্তিকার (২.৯,১) বলির|ছেন-প্অগ্রে অয়নং তক্ষণং যেন 
কর্দণ। তদাগ্রশ্নণং)অর্থাৎ যে কর্থের দ্বার] প্রথমে নৰ শন্তের ভক্ষণ কর! যায় তাহার নান আগ্রয়ণ। 
ইহ ভ্রিবিধ। শ্যামাকা গ্র্ণ, ব্রীহাগ্রয়ণ ও ষবাগ্রয়ণ। ইহার| যথাক্রমে স্ঠাম|ক, ত্রীহি ও যবের দ্বার 
অনুষ্ঠিত হই] থাকে বজিয়াই ধ নাম ইইয়াছে। ইহার মধ্য ্রীহযাগ্রয়ণ ও ববাগ্রর়ণই প্রধান। 
উামাকাগ্ররণ বর্ষায়) ত্রীহাগ্রয়ণ শরতে ও ববা্রয়ণ বসন্তে পুর্ণিস। ব। জনাবন্তা। অথব। শুরুপক্ষের 





১১৮ শতপথ ব্রাহ্মণ [৩ প্র. ৫ ত্র. 


তকে রপুত্র) কছোঁড়ৎ বলিয়াছেন_-'এই (ব্রীহিষবাঁদির )রস এই দো 
ও পৃথিকীর ; আমর! এই রসের (অংশ) দেবগণকে হোম করিয়া তাহার পর 
ইহা ভোজন করিব 1, সেই জন্ত তিনি আগ্রয় ণ ইষ্টি দ্বারা যাগ করেন। 

২। তথ্বিষয়ে যাজ্তবন্ক্য বলিয়াছেন_-'দেবগণ ও অন্ুরগণ উভয়েই 
প্রজাপতির পুত্র; হ্হারা পরম্পর স্পর্ধা করিয়াছিলেন । অনস্তর অন্ুরগণ 
'আমর! ইহাতে দেবগণকে অভিভব করিতে পারি' এই মনে করিয়া» যে সকল 
(যবাদি) ওষধি মন্ুষ্যগণ ও যে সকল (তৃণাদি) ওষধি পণুগণ অবলম্বন করিয়! 
জীবিত থাকে। সেই উভয়বিধ ওষধিকে কোন স্থানে (আভিচারিক ) ক্রিয়। 
দ্বারা (বিনষ্ট করিয়াছিল), এবং কোন স্থানে বিষ দ্বারা প্রলিপ্ত করিয়। 
দিয়াছিল। অনন্তর মন্ুষ্যগণ ( তাহ! ) ভোজন করিল না, এবং পশুসমূহও 
( তাহাতে ) চরিল ন| ( অর্থাৎ তাহা ভক্ষণ করিল নাঃ) এবং ( এইরূপে ) জীব- 
সমূহ অনশনে অত্যন্ত পরাভূত হুইয়! পড়িল। 

৩। দেবগণ তাহা শুনিতে পাইলেন যে, এই জীবসমূহ অনশনে পরাভূত 
হইতেছে। তাহার! (পরস্পর ) বলিলেন--"অহে। ! আমর! ইহাদের ( এই 
উপদ্রবকে ) অপনয়ন* করিতে ইচ্ছা করি!” “কাহার দ্বার ? এজ্ঞের 
দ্বার)” ( অনস্তর ) তাহাদের ( মন্পুষ্যাদির ) সম্বন্ধে যাহ! বিধেয় ছিল, তাহ! 
তাহার! যজ্জেরই দ্বার! বিধান করিলেন এবং খধষিগণও তাহা করিলেন । 
অপর কোন পুণ্য নক্ষত্রে অনুষ্ঠেয়। গ্ঠমাকাগ্রয়ণে সোমের জন্য ্তামকতওলের চরু এবং 
খত্বিকৃকে বস্ত্র দক্ষিণ! প্রদত্ত হয়। ব্রীহ্যাগ্রয়ণ ও যবাগ্রয়ণে তিনটি করিয়। হবি হইয়া থাকে; 
যথা, (১) ইন্ত্র ও অগ্নির জন্ত স্বাদশ কপাল্পে নৃতন ব্রীহি বা যবের ও জনির্ট্িত পক 
পুরোডাশ ; (২) বিশ্বদেবগণের জন্য এ তও,ল-নির্শিত চর; (৯) এবং দ্যাবা-পৃথিবীর জন্য এ 
তও,লেরই একটিমাত্র কপালে পন্ক পুরোডাশ। ইহাতে খত্বিকৃকে বৎসরের প্রথমজাত বুষবৎন 
দক্ষিণ] দিতে হয়। ইহা? ভিন্ন গ্রীষ্ম খতুতে -“বপক বংশশত্তের দ্বারাও এক আগ্রয়ণের 
বিধি আছে (ক) শর, ৪.৬.১৭ )। ভ্রঃ--কা শর. ৪.৬ অধ্ায়। বৈদিক আগ্রয়ণ ও আজকাল 
প্রচলিত নবান্ন একই। এ মন্বন্ধে বিশেষ বিবঃণ অনুবাদকের লিখিত “বৈদিক শারদোত্নধ” প্রবন্ধে 
( প্রবাসী, ১৩১৫, কার্ডিক ) ভরষটব্য। 

২। সায়ণনাযো কছে লপঠিত হইয়াছে; ডস্ল। 

৩। “কৃতায়া )” “কৃতায়! বাপাদয়ন্িব”-্ইতি সাপ )17801০-002661178, 

৪1 এঅপক্গিঘাংসাম ;” কাঁধপাঠ--"অপহনাম।” 


৪ অওমত্রা.) দ্বিতীয় কাণ্ড ১১৯ 


৪1 তাহারা বলিলেন--:€ আমাদের মধ্যে) কাহার ইহা (যজ্ঞ-হবিঃ) 
ইইবে ? তীহার। ( লকলেই ) 'আমার ! আমার !, করিয়। তদ্ধিষয়ে একমত 
হইতে পারিলেন না । একমত হইতে ন! পারিরা তাহারা স্থির করিলেন যে, 
“আমরা এই বিষয়ে ( গন্তবাসীম! নর্দেশ করিয়া!) দৌড়াইব,* এবং যে ব্যক্তি 
(অপর সকলের উপর) ওয়লাভ করিবে, তাহারই ইহা হইবে!» “তাহাই 
(হউক)! বলিয়! তাহারা তখন দৌড়িলেন। 

৫ | (তাঁঠাতে) ইন্তর ও অগ্নি জয়লাভ করিলেন এবং সেই জন্ত ( আগ্রী- 
য়ণে)ইন্তর ও অগ্নির নিমিত্ত দ্বাদশকপাঁলসংস্কৃত পুরোডাশ (বিহিত ) হইয়। 
থাকে ;* কারণ ₹ন্দ্র ও অগ্নিই ইহার ভাগকে জয় করিয়াছিলেন । ইন্ত্র ও অগ্নি 
যখন জয় লাভ করিয়া অবস্থিতি করিতেছিলেন তখন বিশ্ব দেবগণ ( সেখানে ) 
সমাগত হইলেন । 

৬। ইন্দ্রও অগ্নিক্ষত্র (ক্ষত্রিয়জাতি ), এবং.বিশ্বদেবগণ বিট, ( অর্থাৎ 
সাধারণ প্রজা বা বৈশাজাতি, “বিশ$”)7 ক্ষত্র যেখাঁনে জয়লাভ করে, বিট 
সেখানে তাহাতে ভাগ প্রাপ্ত হইয়া থাকে; (সেই জন্) তাহারা (ইন্্র ও অগ্নি) 
বিশ্ব দেবগণকে তাহাতে ভাগধুক্ত করিয়াছিলেন; এবং সেই নিমিত (আগ্রয়ণে) 
বিশ্বদেবগণের জন্ত চরু (বিহিত ) হইয়! থাকে । 

৭1 (কেহ কেহ) বলেন-_-“তিনি তাহ! ( বৈশ্বদেব চরু ) পুরাতন (ত্রীহি- 
গ্রভৃতি শন্তের) করিবেন; কেননা, ইন্দ্র ও অথ ক্ষত্র, এবং (তিনি মনে করেন 
যে, ষদ্দি আমি নূতন ব্রীহি দ্বারা বৈশ্বদেব চরু নির্মীণ করি, তাহা হইলে সাঁধারণ 
প্রজা ব! বৈশ্তভৃত বিশ্বদেবগণকে ইন্দ্র ও অগ্নি-রূপ ক্ষত্রের সমান স্থানে) আরো- 
হণ করাইয়। ফেলিব |, কিন্তু তাহ! উভয়ই ( পুরোডাশ ও চকু ) নব (শম্তের ) 
হইবে ; কেননা, (তাহাদের উভয়ের ) একটি পুরোডাশ ও অপরটি চরু, এই যে 
(পার্থকা ), তাহাতেই (সাধারণ প্রজ! ব| বৈশ্বজাতি) ক্ষত্রের ( সমান স্থানে) 
আরোহণ করিতে পারে না। অতএব উভয়ই নব (শন্তের) হইবে । 


৫1 প্জাজিমবান্রিযনজ।মহৈ ১” অনুবাদ সায়ণ-মতে | 
৬ কা. শর, ৪,৬, ২। 


১২০ শতপথ ব্রাহ্মণ [৩শ্র, ৫ ব্রা 


৮1 বিশ্বদেবগপ বলিয়াছিলেন--এএই (শহ্যপ্দপ ) রস দো ও পৃথিবীর ) 
অহো ! আমর! ইহাতে তাহাদিগকে ভাগযুক্ত করিব! (তদস্ুসারে ) তাহারা 
তাহাদিগের জন্ত দো ও পৃথিবীকে সমর্পনীয় এই এককপালসংস্কৃত পুরোডাঁশকে 
ভাগরূপে বিধান করিয়া দ্িলেন। সেই জন্য দেটা ও পৃথিবীর জন্য এককপাল- 
সংস্কৃত পুরৌডাশ ( বিহিত) হইয়া থাকে । ইহাই (এই পৃথিবীত ) তাহার 
(পুরোডাশের ) কপাল, এবং ইহ! একটিই) সেই জন্য (প্র পুরোডাশ ) 
একটি কপালে সংস্কৃত হইয়। থাকে । 

৯। তাহার” একটি পরিবাদ (নিন্দা) আছে; যেকোন দেবতার জন্য 
(বাগে ) হাঁৰ গৃহীত হয় সর্বত্রই স্থির (অগ্নি) ভাগ প্রাপ্ত হইয়। থাকেন ১৯ 
কিন্ত তিনি ইহাকে (ধ পুরোডাঁশকে) সমস্তই হোম করিয়া ফেলেন, স্থিষ্টকৃতের 
জন্য (কিছুই তাহা হইতে ) কর্তন করেন না? ইহাই পরিবাঁদ; আবার (এ 
এককপাল-পুরোডাশ ) ছশু (হইলেও ) ফিরিয়! আসে। 

১০। তদ্বিষয়ে তীহারা বলিয়া থাকেন- এই এককপাঁল ( পুরোডাশ ) 
ঘুরিয়! আপিয়াছে; ইহ রাষ্্রকে মোহযুক্ত করিবে । ইহ| তাহার কোনো 
পরিবাদ নহে,১* কেননা, আহবনীয় সমস্ত আন্বতিয় প্রতিষ্ঠা ; ( অতএব ) তাহ 
যদি আহবনীয়কে প্রাপ্ত হইয়! দশবারও ফিরিয়! আসে,তবুও তাহা আদর গ্রীস) 
করিবে না| আর যদি অন্যেরা বলেন যে, “কে সেই (উভয় দোষের) 
সম্মিলন স্বীকার করিবে,১১» তাহা হইলে তিনি আজ্ঞেরই দ্বারা যাগ করিবেন ; 


৭। পুরোডাশ-পাঁক বস্তুতঃ পৃথিবীরই উপর হইয়। থাকে বলিয়। পৃধিবী তাহার কপালন্বরূপ। 

৮। এককপালসংক্কংত পুরোডাশ্রের। 

৯) আ৫১৯ ৬, ১ ৭। 

১০। একফপাঁল-পুরোডাশের ছুইটি দোষ স্বীকৃত হইয়াছে প্রথম, তাহাতে থিষ্টকৃতের ভতগ 
থকে ন।; দ্বিতীয় তাহ! হত হইলেও ফিরিয়। আসে। এখানে দ্বিতীয় দোষেরই খণ্ডন করা 
হুইতেছে। 

১১। অর্থাৎ পুর্ববোল্লিখিত পুরোড।শ যে কিরিয়।৷ আসে, তাহ! জগ্রাহা করিলেও, বস্তুত তাহার 
ফোষ থাকিয়াই যায়, এবং বিষ্টকৃতের অংশ থাকে ন। বলিয়! ইহাও এক দোষ রহিয়াছে, এই উভয় 
দেোষকে কে স্বীকার করিতে যাইবে। 


৪ অ. ওত্রা.] স্বিতীয় কাণ্ড ১২১ 


কেনন!, আজ্য এই দো ও পৃথিবীর প্রত্যক্ষ** রস; তিনি ইহাতে তীহার্দিগকে 
(দ্যৌ ও পৃথিবীকে, তীছাদের) শ্বকীয় ও সারতৃত রসে প্রীত করিতে 
পারেন) অতএব তিনি আজোরই দ্বারা বাগ করিবেন ।১* 

১১। দেবগণ এই যজ্ঞেরই দ্বার] যাগ করিয়া মনুয্যগণ ও পণুগণের উপ- 
জীব্য উভয়বিধ ওষধির কোনো স্থানে (সেই আভিচারিকী) ক্রিয়া,ও কোন স্থানে 
( সেই বিষকে ) অপনয়ম করিয়াছিলেন ; এবং ত্দনস্তর মনুষ্যগথ তাহা! ভোজন 
করিয়াছিল, ও পণুগণ তাহাতে চলিয়াছিল।১, 

১২। তিনি যে ইহার (আগ্রয়ণের ) দ্বার যাগ করেন, তাহাতেই কেহ 
তাহার (ওষধিসমূহকে ) সেইরূপে (আভিচারিকী) ক্রিয়। দ্বার! (ন্ট), বা কোন 
স্থানে বিষ দ্বার! লিপ্ত করে না। দেবগণ তাহা করিয়াছিলেন বলিয়া! ইনিও 
তাঁছ। করেন, এবং দেবগণ (নিজেদেরই জন্য ) ষে ভাগ বিধান করিয়াছিলেন, 
তিনিও ইহাতে তাহাদের সেই ভাগ বিধান করেন। এই যে-ওষধিসমুহকে 
মন্থয্যগণ, ও যে-ওষধিসমৃহকে পশুগণ অবলম্বন করিয়। জীবিত থাকে, 
এই উভয় ওষধিগণকে তিনি ইহাতে রোগহীন ও পাপহীন করিয়। থাকেন, 
এবং এই লোকসমূহ রোগহীন ও পাঁপহীন তৎসমুদ্রয়কে অবলম্বনপুর্ব্বক 
জীবিত থাঁকে ৷ সেই জন্ত তিনি ইহার দ্বারা যাগ করিয়! থাকেন। 

১৩। তাহার দক্ষিণা (সেই বৎসরের) প্রথমজাত গে! (বৎস) হইয়! থাকে ; 
কেননা, ইহা (গাভীগণের ) অগ্রঞ্জাত (ফলম্বরূপ )। তিনি যদি পুর্বে (সাম) 
যাগ করিয় থাকেন,ব! দর্শ-পুর্ণমাস দ্বারা যাগ করেন,তবে তানঙ্কার (সেই বাঁগের) 
পরেই ইহার (আগ্রয়ণ) দ্বার যাগ করিবেন, আর যদি তিমি (পুর্বে দশ-পুর্থমাস) 





১২। আজ্য জ্রবরূপ বঙলিয়। তাহ। প্রত্যক্ষ রস; কিন্তু ব্রীহিও বব কঠিন বলি প্রতাঙ্গ- 
ভাবে রস বহে, তাহ! পরোক্ষভাবে রস। 

১১। কা, প্রো, ৪, ৬. ৬ । 

১৪। জগ্ররণেইির উপ দেয়তা-প্রদর্শনের অন্য এখানে পূর্ব প্রস্তাত্ত আখ্যায়িক। আকর্ষণ করি 
দেখ! হইল যে, দেবগণও ইহ! দ্বার! বর্ণিত প্রকার ফল পরিয়াছিলেন। 

১৫। কা. ত্ৌ. ৪. ৬. ৮। 

১৬। মূল জআগ্ররণ যেন জ এ জাত শত্যে সম্পাছিত হয়, ইহার দক্ষিণাও সেইরূপ অ গ্র জাত 
গোবৎস ছার! সম্পাদা। 

১৬ 


5২২ শপথ প্রাঙ্গণ [শ্র. ৫ জা. 


খাগ ন। করিক্গ! থাকেন,*' তাহা হইলে তাহারা অদ্থাহার্যাপচনে (দক্ষিণ অগ্লিতে) 
চাতুপ্রাশ্য*ওধন গ্রাক করিষেন, এবং € চারি জন') ব্রাহ্মণ তাহ! ভোজন 
করিবেন ।১" 

১৪। ' দেবগণ দ্বিবিধ ; (শ্য়ং) দেবগণ দেব, আর যে সকল ব্রাহ্মণ (বেদ) 
শ্রবণ করিয়াছেন ও শনূচান,১* তাহার! মনুষ্যদেব । বষট-কারে (দেবগণকে ) 
গ্রদ্ণান করিলে, ও (শ্বধাকারে ) হোম করলে যেমন হয়, ইহাঁও ( উক্ত ত্রাঙ্গণ- 
ভোজনও ) তাহার সেইরূপ হইয়। থাকে । তিনি তখন যাহা পারেন 
(তাহাদিগকে )' প্রদান করিবেন; কেননা, উক্ত হইয়। থাকে' যে, 
(ব্রা্গণকে প্রদত্ত ) হবি দক্ষিণাহীন হয় না। তিনি অগ্গিহোত্রে (নবশস্তের 
হবি দ্বারা, ব! ভূক্তনবশন্ত গাভীর ছুগ্ধের দ্বারা )১* হোম করিবেন না, 
কেননা, তিনি তাহাতে ( অগ্রিহোত্রের দেবগণের সহিত আশ্রয় ণ-দেবগণের ) 
বিবাদ উৎপাদন করিয়! ফেলেন; এবং আগ্রয়ণ অন্য ও অগ্রনিছোত্র অন্ত । 
অতএব তিনি অগ্নিহোত্রে হোম করিবেন না। 


১৭। অনুবাদ সায়ণাুলারে। সৃতক, ব! শুক্রাপ্তপ্রভৃতি-নিশিত্ যদি দর্শ- পুর্মাস পরে অনুষ্ঠান 
করিতে হয়, এবং ইহারই মধ আগ্রয়ণ-কাঁল উপস্থিত হয়, তাহা হইলে আগ্রহণ অনুষ্ঠান না 
করিয়। চ।তুগ্্।শা- -গদন (৩-৪ ৃ্ঠা ্ষ্টব্য ) পাক করিয়! ব্রাহ্মণ ভোজন করাইতে হইবে, এবং 
তাহাতেই আগ্রয়ণ- অনুষ্ঠান সিদ্ধ হইবে । জরঃ-_“দশপূর্ণ-মানান্‌ অনীজানে। দক্ষিনাগ্নিপকং াতসপ্াপাং 
ব্রাহ্মরণান্‌ ভোজরেৎ, কিধিদ্‌ দক্ষিণ|ং দদাৎ”-কা. শ্রৌ, ৪. ৬. ১০, বৃত্তি । 

১৮. শ্ধনুচানঃ,* অনু + ৯/বচ.+কানচ ও যিনি বেদের অনুবচন অর্থাৎ উচ্চারণ করিয়াছেন, 

স।্গবেদবিচক্ষণ। “অনুচানে! বিনীতে সাৎ সাঙ্গবেদবিচন্বণে”-সমেদিনী ; সায়ণ বলেন- 
“জ্নুগতানু্ীনপন্জ ।” 

১৯। কাতান (ও আপন্তন্বপ্রভৃতি ) শ্রোতহুত্রে উক্ত হইয়াছে যে, বিমি কেবল টিন 
অনুষ্ঠান করেন, ( আর দর্শপুর্ণমাস অনুষ্ঠান করেন না;--দ্রঃ কা. জৌ. : &, ২, ৪৬.) তিনি 
আএগণের সময়ে । নায়ং ও গ্রাতকালে নব (ব্রীহ্যিবায়েস ) দ্বার! অঙ্জিহোর হোম করিবে 
( ইহাডেই আগ্ররণ অনুষ্ঠ।ন কর! হয়)। গাতীকে নূতন যয ব| শ্রছি ভোজন কছাইয়! নেই গাক্ষীর 
দুগ্ধ স্বায়াও সায়ং ও প্রাতঃকালে হোম করিতে পার] বায়। কা, রী ৪..৪% ১১১২: কেহ 
কেহ হলেন হাহা দর্খ-ূর্ণাস.ত্যাথ করেন লাই; ভাহারাও গইক্গংগ ভতগ করিভে পারেন, 
কেদন। শাখান্তয়ে এই বিধি সাঁধারণ ভাবে উক্ত হইয়াছে--এ বৃত্তি । 


চতুর্থ প্রপাঠক 


প্রথম ব্রাহ্মণ 


১। [দাক্ষায় পধজ্ঞ বিধানের জন্য আধ্যায়িক!--প্রজাপতি প্রজাকাম হইয়! ইহার দ্বারা 
বাগ করিয়। প্রজজ। ও পণ্ড প্রভৃতি পাঁভ করিয়াছিলেন )--২ দক্ষ প্রজ্গাপতি প্রথমে তাহ! দ্বার! 
যাগ করিয়াছিলেন বলিয়। তাহার নাম দা ক্ষা বণ বজ্ঞ, কেছ কেছ ইহাকে বদিষ্ঠ যজ্ঞ বলেন, 
এই বন্সে অনুষ্ঠানের ফল ও বিধি ৩ অনভ্তর খ্বৈর প্রতীদশ তাহ! জঙুষ্ঠান করিয়! যে ফগ 
প্রাপ্ত হন। তছুললেখে তাহার বিধান ;--৪ অনস্তর সার্ধয় হৃ্। তাহ! অনুষ্ঠান করেন, তাহার 
সহদেবনানে প্রদিঘ্ধ হইবার কারণ) তাহার উল্লেধে ধ যজ্ঞের ।বিধান )--৫ অনন্তর শ্রোত ৫ 
দেবভাগতাহ! অস্ষ্ঠাম করেন, তিনিকুর ও গঞ্চাল জনপদের পুরোহিত ছিলেন; তাহার 
উল্লেখে ধ যজ্ঞের বিধান ।--৬ অনন্তর পর্ব তি দক্ষ তাহ! অনুষ্ঠান করেন, দা ক্ষা য়ণগণের 
তজ্জন্য এখনে রাজা প্রাপ্তি) দাক্ষায়ণ যন্তজ ছুই দিনে সমাপ্ত হয়, ইহীর এক-একদিনে এক-একটি 
পুরোডাশ হইয়] থাকে; ইহার ফল; পৌণমাসী ও অসবস্যায় ছুই-ছুই দিন করিয়। যাগ করিবার 
ফল ;-. পূর্ণমাসে পুর্বদিন অগ্নি ও সে|মের জন্য ( অগ্রীযোমীয় ) পুরোড!শ হয়, তাহার ফল /-- 
৮ পরদিন অগ্নির ( আগ্নেয় ) পুরোডাশ ও ইন্দ্রের জন্য ( এন্ড ) সান্লাধা হয়, ইহার ফল ;--৯ দর্শে 
প্রথম দিন উত্তর ও অগ্নর জন্য (এল্রাপন) পুরোড।শ হয়) ইহার ফল /--১০ পরদিন প্রাতে 
অগ্নির পুরোভাশ এবং মিত্র ও বরণের জন্ত ( মৈত্রাবরূণা )প য় স্তা (ছানা) হবি ছইয়া থাকে ) 
--১১ পৌর্নমানীতে পূর্বদিন অগ্নিষোদীয় পণ্ডবধ করার ফলগ্রাপ্তি হয়।-_১২ পোরাসীর 
গরদিনে কর্তবা আগের গুরোডাপ ও উন সানা যথাক্রমে মোমবাথের প্রাতিঃঘবন ও হধানদিন- 
সবন-্বরূপ হয় ;--১৩ অমাবসা।র পূর্ব দিনের ধল্দাগ্র পুয়োড।শ দে।মবাগের তৃতীয় সবনশ্যরপ । 
»৮১৪ অমাবসার পরদিনে কর্তব্য আগ্রেয় পুরোও(শের দ্বার] মুঙ্গ যজ্ঞ হনে বিযুক্ত ইওয়। যায় 
না) দৈত্রাবরুণ গয়ন্য। সেমঘোগে হননীয় বন্ধ্যা গাতী-্বরূপ। অতএব মোষাগের দ্বার! যে ফল 
প1ওয়| যায়। পুর্ধবোক্তরূণে দাক্ষায়ণ বজ্র দ্বারাও সেই ফললাড করিতে পার! যায় ।--"১৫-১৬ 
পূর্দাসে অগ্রীযোমীয় পুরোডাশ ও উন্্ সায়।ধোর প্রকারান্তরে প্রশংসা, অগীযোমীয় যাগের ঘারাই 
ইন বৃত্রকে বধ করিয়।ছিলেন, বঙ্মানও এইরূপ শক্র.ক বধ করিতে পারেন, বৃত্বধ করার গর 
ইন্ুকে সাধ দেওয়া হইয়।ছিগ। ঘে বাক্তি এরপ জানিয়। স স্লাধা প্রধান করন, তিনি সত্তরে পাপ 
মুর করিতে পারেন, অগলীযোমীয় ধাগ সোম।ভিষবন্বরূপ, সান়্াধা দ্বারা দেই সোম তীব্র হয় ও 
রঃ তাহ। দেঃগণের রচিকর হয় ;--১৭-১৮ অমযগ্যার পুর্ধিদিন অনুষ্ঠে উন প্রধানের 

শংসা, পরদিন অনুষ্ঠোয আগের গুবোডাণের উদ্দেখনালি, দৈত্রাধর? পরা] ছা! বিয ও বরণে 


১২৬ শক্তপথ ব্রাহ্মণ [৪ প্র ১ 


্ানিলেন তে, হইনি আমাদের জন্ত যজ্ঞকে অধায়ন কবিরা আগত 
হইয়াছেন তীহার! বলিলেন--“বিনি আমাদের জন্ত যজ্ঞকে অধার়ন 
করিয়া আপিয়াছেন,জেই (ইনি) আমাদের নিকট দে বাগ পের সহিত ই (সহ 
দেবের”) আসিক্লাছেন! তিনি (ইহাতে). সহদেব সাঞরয় (নামে 
প্রসিদ্ধ ) হইয়াছেন; তাহাই এখনে উক্তি (দনিবচনং* ) আছে থে, কে 
(“অরে”), সু প্র! অপর নাম ধারণ করিয়াছিলেন !' তিনি ইছারই দ্বারা যাগ করায় 
স্থ য় (জনপদের) যে প্রজোৎ্পতি ও শ্রী হইয়াছিল,--ধিনি এইরূপ জামির 
এই বজ্ের স্বারা যাগ করেন,--তিনি সেই "প্রজোথপত্তিকে উৎখাদন 
করেন, ও সেই শ্শ্রীকে প্রাপ্ত হন। অতএব তিনি ইহার দ্বার। যাগ 
করিরেন। 

৫€| তাহার পর শ্রৌ তর্য (শ্রুতর্ধি-পুত্র) দেবভাগইহারঘ্বারা যাগ 
করেন। তিনি কুরু ও জ্হঞ্জ য় উভয় (জনপদেরই) পুরোহিত ছিলেন ।-ধিনি 
একটি রাষ্ট্রের পুরোহিত হইতে পারেন, তাহার ত তাহাই পরম উৎকর্ষ,* কিন্ত 
ধিমি ছইটি (রাষ্ট্রের পুরোহিত হইতে পারেন ), তীঁহার পরম উৎকর্ষ-সন্বন্ধে 
আর কি (বক্তব্য আছে )। যে ব্যক্তি এইরূপ জানিয়! এই ফজ্দ্বার! যাগ 
করেন, তিনি পরম উৎকর্ষ প্রাপ্ত হন। অতএব তিনি ইহা দ্বার! যাগ 
ফরিবেন। 

৬ জারা দক্ষ ইহার ছ্ারা-যাঁগ করেন, 
(সেই জন্ত ) এখনে! দা ক্ষা যর ণ( দক্ষ সম্তানগণ) রাজ্য প্রাপ্ত হইয়া আছেন। 
ধিনি এইরূপ জানিয়! ইহার দ্বারা বাগ করেন, তিনি রাজ্যলাভ করিয়া! থাকেন । 
অতএব তিনি ইহা দ্বারা যাগ করিবেন। তাহাতে প্রতিদিন এক-একটি 
পুরোডাশ হয় ;* এবং ইহাতে তাহার শ্রী! শত্রুদধার! অন্ুপপীড়িত হইয়া! থাকে। 


' ৪ | সপরমত। )” তুলঃ--বৌদ্ধ পা রমী। 

৬। অর্থাৎ বাগের উভয় দিনের ঘধো এক'এক দিনে এক-একটি পুরোড।শ হইবে । পূর্ণমাসে 
ছুইটি পুর্োডাশ, একটি অগ্নির (আগ্রেন ), ও অপরটি অগ্নি ও দোমের (আতমীবোমীয় ) ) এবং 
অমাবান্ত।তেও ছুইটি, একটি অগ্নির (আগ্নেছ) ও অপরটি ইন্দ্র ও অগ্নির ( ন্রগ্)। প্রতিষাগের এই 
ছুইুইট পুরোডাশের মধো পূর্ণদাসে প্রথম দিন অগ্নি ও সোখের এবং দ্বিতীয় দিনে অন্ির পুরোভাশ 
প্রদেয় । এইরূপ অমাবাক্ত|তেও প্রথম দিন ইন্দ্র ও অগ্ির। এবং পরদিন অগ্নির পুরোড়াশ দাতবা। 


৪ অ..৪ ব্রা.) ঘ্বি্ীয় কাণ্ড ১২৭ 


তিনি পৌপ্বমাপীর ছুই দিন ও 'অমাবস্তার ছুই দিন যাগ করেন:)* ' কেননং, 
হইএ মিধুন হয়, এবং ইহাতে ইহাকে উৎপাদক মিথুনই কর! হয়! খাঁক। . 

৭| তিনি যে পৌঁদমাসীতে পূর্বদিন অগ্নি ও সোমের (অর্থাৎ অন্ীষৌমীয় 
গ্ুরোডাশের ) দ্বারা যাগ করেন, তাহাতে ছুইটি দেবত! থাকে) ছুই-এ মিঞ্চুন 
হয়, এবং ইছাঁতে ইহ! উৎপাদক মিখুন হইয়। থাকে। 

৮1 অনস্তর (পরদিন ) প্রাতে অগ্নির (আগ্নেয়) পুরোভাখ,ও ইন্তোর (উজ্জ) 
সান্নাধ্য হয়ঃ তাহাতে ছুইটি দেবত| থাকে 3 দ্ুই-এ মিথুন হয়, এবং ইহাতে ইহ] 
উৎপাদক মিথুনই কর! হইয়া থাকে। 

৯। আর যে তিনি অমাবাস্তার পুর্বদিনে ইন্দ্র ও অগ্নির (খন্রাঞ্ 
পুরোডাশের ) দ্বারা যাগ করেন, তাহাতে ছুইটি দেবত! থাকে ; ছই-এ মিথুন 
হয়, এবং ইহাতে ইহ! উৎপাদক মিথুনই করা হইয়! থাকে। 

১০| অনন্তর (পরদিন ) প্রাতে অগ্নির ( আগ্নেয় ) পুরোডাশ, এবং মিত্র 
ও বরুণের ( মৈত্রাবরুণী ) পরন্তা * হয়। (যেহেতু তিনি মনে করেন ষে), 





৭। আক্ষরিক--তিনি ছুইটি পৌর্ম।সী ও ছুইটি অমাবাস্তা যাগ করেন'_-"স বৈ থে 
পৌর্ণমাঞ্চে। জতে দ্বে অমাবান্তে ।” আপন্তথশৌ তশৃত্রে পদ্বে পৌ্মান্যে খে অমাবান্তে যজেত,** 
(৩-১৪-১৪ ) এই নুত্রের ভাষ্য রুদ্রত্ত লিখিয়াছেম-_-"পৌরর্মাসীষসাবান্ডাং চ শবে ম্বে কালে 
দ্বেছ্বে বজেত। কিমুক্তং ভবতি ? এক-্মিম্‌ পর্ব্বপি পৌর্দমাসীমতান্তেৎ পঞ্চদন্তামেকাং প্রতিপদী- 
তরামূ। তথ। স্বকালে অযাবাহ্তানিত্যর্থঃ।* অর্থাৎ স্ব স্ব কালে ছুই-ছুইটি ধর্খ ও পূর্ণমাসকে করিতে 
হইবে 7 ইছার তাৎপর্য এই যে একই পর্ষে পঞ্চদশীর দিন একটি ও সার পরদিন প্রতিপদ 
আবার একটি, এই ভুইটি পূর্ণমাঁস করিতে হইবে। অমাবাভ/তেও এইযপ ই দিন ঘর্শ ব। গুণমাস 
করিলেও, বস্তত, পূর্বেধাক্ত প্রকৃতিভূত দর্শপূর্ধযাদ ছুইদুইটি কর! হয়; মুল দর্শপূর্পসাসেই 
বিশেষ কিছু কিছু বিধান করিয়। ছুইদিনে কর! হয় । এঃ-প্রথম টীক1) মূল বীক্গণ--১১ ১, &, ১৩। 
৮। ইহার অপর নাষ আ মি ক্ষ (প্আামিক্ষা পয়ভেতি চ অনর্থান্তরন্‌”কা. জো, ৪, ৬, ৯, 
; কৃতি (জা ই আ, ২, ৩ ৬) ইহা আজকালকার ছাব! ভিন্ন অন্ত কিছু নহে। ইহার উই" 
গারন-সদে এইলাথ বিবরণ গাওয়া থায়--প্তৈব দোহনং শৃতে যা দধ্যারনতি” কা, তআৌ, ৪, ৪, 
৮। যাঁজ্যিকগণ এতদবলম্বনে বলিয়া থাকেন যে, পাতে সাধারণ দধি রাখিয়া তাহাতে হুথ দোন 
. ক্গিতে হইবে, জখব| ছু, দোছনপূর্ববক তপ্ত করিয়া! তাহাতেই হি নিক্ষেপ ক্ষরিতে হুইযে। কেছ 
কেছ বলেন জমাবান্তার দ্বিতীয় দিন গাতেই ( পুর্বদিন সায়ংকালে নহে) দৌঁহন করিতে হইব, 
এবং গরম করিয়] বা ন। করিয়। তাহাতে সাধায়ণ ঈধি নিক্ষেপ করিতে হইবে । জাবার কেহ কেছ 


১২৮ শতপথ-ত্রাক্মণ ৪ পরী, ১ ব্রা. 


পাঁছে আমি যজ্ঞ হইতে ( বিধুক্ত হইয়া) যাই, সেই জন্ত অগ্মির গুরোডাণ হয |” 

আর এই যে মিত্র ও বরুণ, হছারা ছইটি দেবতা, এবং ছই এ মিথুন হয়; 
( অতএব ) ইছাতে উৎপাদক মিথুনই কর! হইয়া থাকে। ইহাই ( এই মিথুন- 
ভাবই ) ইঞ্ার ( যজ্ঞের ) সেই রূপ, যাহাতে তিনি (প্রজা ও পণ্ডসমূহে ) বহু 
হইয়া উঠিতে পারেন, যাহাতে তিনি ( গ্রজাগ্রভৃতিকে ) উৎপাদন করিতে 
পারেন। 

১১। তিনি যে পৌর্ণমাসীতে পুর্বদিন অগ্নীষোমীয় ( পুরোডাশের ) ধারা 
যাগ করেন, (তাহার কারণ এই যে ), তিনি (সোমধাগে) উপবসথের দিন১* এ 
যে অগ্নীষোমীয় পণ্ড বধ করেন, ইহ! (অগ্নীষোমীয় পুরোডাশ ) তাহার তাহাই 
( অগ্নীষোমীয় পণ্ডই ) হইয়। থাকে । 

১২। অনস্তর (পরদিন) প্রাতে আগের পুরোডাশ ও এঙ্্র সান্নাধ্য হইয়! 
থাকে | ইহার ( এই ) আগ্নেয় পুরোডাশ ( সোমযাগের) প্রাতঃসবন-স্বরূপ,১, 
কেননা, শ্রাতঃসবন আগ্নেয়। হ্হার শ্ীন্দ্র সামীষ্য (সোমযাগের) মাধ্যন্দিনসবন- 
স্বরূপ, কেননা, মাধ্যন্দিনসবন প্রজ্জ। 

১৩। আর যে তিনি অমাবান্তায় প্রথম দিনে ন্্রাগ্ ( পুরোডাশের ) 
দ্বারা যাগ করেন, তাহা তাহার ( সোমধাগের ) ভৃতীয়লবনের স্বরূপ; কেনন!, 
ভৃতীয়সবন বিশ্বদদেবসত্বন্ধী, এবং ইন্দ্র ও অগ্নি বিশ্বদেবস্বরূপ। 


বলেন যে, পয়দিন সৈআবরুণ পয়ন্া উৎপাদনের জঙ্ পুর্ববদিন সায়ংকালে দবি উৎপাঁধন করিয়া 
পরদিন প্রাতে ছুদ্ধ দোছন ও গরম করিয়! ইহার মধো নেই দধি দিক্ষেপ করিতে হইযে। আপগস্তব্ব- 
প্রভৃভিতে এই বিধি দৃষ্ট হয়। তাদৃশ দধি-দু একত্র হইলে যে ঘনীতুত পদার্থ পাওয়া যায় তাহার 
নাম পরম ব। জা নিক্ষ,এবং অবশিষ্ট জলীয় অংশের নাম ব। জি ন। ত্রেঃ ১৭ খও ১৪৪ পৃ. নম টীক|। 

৯। এখনে দেষতার নিখুনত নিজ ও |বরুণের দ্বারাই বখন সম্পাদিত হয়ঃ তখন আপ্নের 
পুয়োডাঁশ প্রদান করিবার জর প্রয়োজন কি? এই আশঙ্কায় বল! হইতেছে যে, ধদি আমের 
পুরোডাশ লুপ্ত করা বানর, তাহ! হইলে প্রকৃত দর্শবাগ হইতে তিনি বিধুক্ত হই! পড়েন, ফেলনা, 
তাহাতে আমনের পুয়োডাশ অবশা কর্তব্য। ভ্রষ্টবা--১. ৫, ১, ৬। 

১০। অথানে উপধলথ-শক্ষে ভৃত্য! ঘ। সোমাভিবধেয় পূর্ব দিল বুঝিতে ছুইরে। লোমযাগে 
এই. দির জি ও (সামের জনা একটি ছাগল বখ কর! হইয়! থাফে। 

১১। আাশ”১, ১, ৬, ১) ১গচীকা। ২০৮ পৃষ্ঠা। 


৪ অ. ৪ ব্রা.) দ্বিতীয় কাণ্ড ১২৯ 


১৪। অনন্তর (পরদিন ) শ্রাতে অগ্নির পুরোভাশ, এবং মিত্র ও ৰরুণের 
পয়ন্তা হয়। (যেহেতু তিনি মনে করেন যে), পাছে আমি ষক্ত হইতে (বিধুক্ত 
হইয়া) যাই, সেইজন্য অগ্নির পুরোডাশ হয় । আর তাঁহারা (সোমযাগে ) মি ও 
বরুণের জন্ত এ যে অনু বন্ধ্-নামক১২ বন্ধা গাঁভীকে বধ করেন,১* ইহার 
মিত্র ও বরুণের পরস্যাও তাহাই হইয়া থাকে । (এইরূপে) সোমষাগের দ্বার! যাগ 
করিয়। তিনি যে পরিমাণ জয়লাভ করিতে পারেন, পৌর্ণমাস ও আমাবান্তা 
(হবির) দ্বারা যাগ করিয়াও তৎ্পরিমাঁপ জয়লাভ করিয়! থাকেন, এবং তাহাতেই 
ইহা মহা যড্ত১* হয়। 

১৫। তিনি যে পৌর্ণমাসীতে পূর্বদিন অন্নীষো মীয় ( পুরোভাশের ) দ্বারা 
যাগ করেন,(তাহার কারণ এই ষে),ইন্্র ইহারই** দ্বার! বৃত্রকে বধ করিয়াছিলেন, 
এবং এই ষে তাহার বিজয়, তাহা তিনি ইহারই দ্বার! বিজয় করিয়াছিলেন ; 
আর যে তিনি ( পৌর্ণমাসীতে ) দধি-ছুপ্ধ একত্র মিশ্রিত করেন,** (তাহার 
কারণ এই যে), সান্নাধ্য অমাবাস্যা-সন্বন্বী,১ এবং এই যে অমাবস্যা, ইহা 
(পৌর্ণমাসী হইতে ) দুরে ।** তিনি বৃত্রকে শীঘ্র বধ করিয়া ফেলিবার 
পর তাহারা তাহাকে এই (সান্নাধ্যরূপ) রসের দ্বারা প্রীত করিয়াছিলেন ; 
যে ব্যক্তি এইরূপ জানিয়া পৌর্ণমাসীতে ( দধি-ছুপ্ধ) একত্র মিশ্রিত করেন 
( অর্থাৎ সান্নযাধ্য প্রস্তত করেন), তিনি শীঘ্রই পাপকে অপহত (তাড়িত) 


১২। হজে বধ করিবার জন্য যে পশুকে বন্ধন কর! হয়, তাঙা অনু বর স্ধ্য বলিয়া কথিত 
হয়। | 

১৩। সৌমবাগের অন্তর্গত উদয়নীয় ইট সমাগত হইলে মিত্র ও বরণের ত্য একটি বা গাতী 
বধ কর হয়। ১৪, ৫. ২. ১7 কা, শর, ১০, ৯, ১২। 

১৪। তৈত্তিনীয় সংহিতায় (৩.২.২.২) সৌমযাগ ম হ। যজ্ঞ বলিয়! উদ্ত হইয়ছে---«তে দেবা 
এতং মহ! যজ্ঞ মূ অপশ্ঠিন্।” 

১৫। অগ্রীযোমীয় পুরোডাশ দ্বার; অশ্লীযোীয় পৌর্ণমাস হবি, এবং ইহ! দ্বার! ইন্জ্ বৃত্রফে 
বধ করিয়্াছিলেন,- ১.৭.৬.১২। | 

১৬। ইহা! আক্ষরিক, “সংনন্নতি ১৮ জর্থাৎ দধিদুষধীূগ সাক্লাধ্য করেন। 

১৭। ভ্রষ্টবা ১.৫. ৩, ৬ ইত্যাদি । 

১৮। কেননা, ইহা৷ প্রতিপৎ হইতে চতুর্দশী-পর্য্যস্ত দিনসমূহ দ্বার! ব্যহিত-সায়ণ। 

১৭ 


১৩০ শতপথ ব্রাহ্মণ [ ৪ প্র. ১ ব্রা. 


করিতে পারেন । এই ষে চন্ত্রমা, ইহ! দেবগণের অন্ন রাজ। সোম ১৯ তীহারা 
(পরদিন) প্রাতঃকালে ভক্ষণ করিবেন বলিয়া পূর্বদিন ইহাকে অভিষব করেন ১২ 
এবং তাহারা ইহাকে তক্ষণ করেন বলিয়। ইহ! (ন্ত্রমাঃ) অপক্ষীণ হয়। 

১৬ তিনি যে পৌর্ণমাসীতে পূর্বদিন অন্নীষোমীয় (পুরোডাশ) হ্বারা যাগ 
করেন, ( তাহার অপর কারণ এই যে), তিনি ইহাতে ( সোমকে ) অভিষবই 
করিয়া থাকেন,২১ এরং তাহা অভিষুত হইলে তিনি তাহাতে (পরদিন) এই 
( সান্ন্যাধ্যরূপ ) রস স্থাপন করেন, এবং ইহা দ্বারা .( সেই সোমকে ) তীব্র 
করেন, ও ( এইক্পে ) দেবগণের হব্যকে হ্বাছু করিয়া থাকেন | যে ব্যক্তি 
এইরূপ জানিয়! পৌর্ণমাসীতে ( দধি-ছুপ্ধ ) একত্র মিশ্রিত করেন ( অর্থাৎ সান্নাষ্য 
করেন ), তাহার হব্য দেবগণের রুচিকর হয় । 

১৭। তিনি যে অমাবস্যার পূর্দিন এরন্দ্রা্গ ( পুরোভাশ ) দ্বারা যাগ 
করেন, (তাহার অপর কারণ এই ষে), ইন্দ্র ও অগ্নিই দর্শ-পুর্ণমাঁসের দেবতা, 
এৰং তিনি ইহাতে প্রকাশ ও প্রত্যক্ষভাবে ইহাদিগেরই যাগ করেন। যে ব্যক্তি 
ই] এইরূপ জানেন, তাহার দর্শ ও পূর্ণমাস দ্বার! প্রকাশ ভাবেই যাগ কর! হইয়! 
থাকে । 

১৮। আর (পরদিন ) প্রাতে আগ্নেয় প্ররোডাশ ও মৈত্রাবরুণী পয়সা 
হইয়া! থাকে । (যেহেতু তিনি মনে করেন যে), “পাছে আমি যজ্ঞ হইতে 
(বিধুক্ত হইয়! ) যাই' সেই জন্য আগ্নেয় পুরোডাশ হয়। আর এই যে মিত্র ও 
বরুণ, ইহার! ছুইটি অর্ধমাস (পক্ষ); যাহা আপূর্য্যমাণ হয় ( অর্থাৎ শুরু), 
তাহা বরুণ, এবং যাহা অপক্ষীণ হয় (কৃষ্ণ), তাহা মিত্র । এই (অমাবস্তার ) 
রাত্রিতে হৃহীরা উভয়ে একত্র সমাগত হন; সেই জন্ত তিনি সহাবস্থিত 
ছাদের উভয়কেই ইহ! দ্বারা প্রীত করেন? এবং ষে ব্যক্তি ইহ! এইরূপ 


১৯ ড্র২-১০ ৪৩ ৩ ৫; ২০৬, ৪, ৭। 

২০ “*অভিযুণস্তি ৮ “রসভাবং প্রাপয়স্তি''-সায়ণ, অর্থাৎ তাহার রস বহির্গিত ফরেন। 
২১ অর্থাৎ পুর্ববদিনকর্তবা অগ্লীযোগীয় যাগ সোমাভিযবন্থানীয়। 

২২ ভ্রষ্টব্য --১.৫,৩-৬। 

হও. অর্থাৎ শুরু ও কৃষপক্ষ-রূপে চন্তর-ূর্যা-্বযাপ বরুণ ও মিত্র । 


৪ অ. ৪ স্ত্রা.] দ্বিতীয় কাণ্ড ১৩১ 


জানেন, তীহার সম্বন্ধে সমস্তই গ্রীত হয়, এবং সমস্তই তীহার পাওয়া! হইয়! 
থাকে। | 

১৯। এই রাতে (কৃষ্ণপক্ষরূপ ) মিত্র (শুরুপক্ষরূপ ) বরণে রেত 
সেচন করেন, এবং সেই রেত হইতে---এই যাহ! আপূর্য্যমাণ হয় ( অর্থাৎ চন্দ্র) 
--তাহা উৎপন্ন হয়। এবং সেই জন্তই এই মৈত্রাবকণ পয়স্যা এখানে 
উপযুক্ত হইয়া খাকে। 

২০। সান্নাফ্যের ভাঁজন (স্থান) অমাবস্য! ১২ কিন্তু তাহ! (এখানে ) এই 
পৌর্ণমাসীতে করা হইয়া থাকে ।২* তিনি যদি এখানেও (অর্থাৎ দাক্ষায়ণ- 
যাগে অমাবস্যাতেও সেই দধি-ছুপ্ধ) একত্র সংযুক্ত করেন (অর্থাৎ সান্লাষা 
করেন ), তাহা হইলে পুনরুক্তি করিয়া ফেলেন, এবং ( দর্শ ও পুর্ণমাসের দেবতা 
দ্বয়ের মধ্যে) কলহ ( উত্পাদন) করিয়া থাকেন ।২* তিনি তাহা দ্বার!" 
জল ও ওষধিসমুহ হইতে ইহাকে ( সোম বা চন্ত্রকে ) সংগৃহীত (অর্থাৎ দধি- 
পয়োরূপে সম্পাদিত) করিয়া আহুতিসমূহ হইতে উৎপাদন করেন, এবং 
আহুৃতিসমূহ হইতে সে উৎপাদ্দিত হইয়! (প্রতিপৎ তিথিতে অকাশের ) 


পশ্চিম দিকে দৃষ্ট হয়।** 


২৪। মুল প্রকৃতিভূত দর্শযাগে ইন্দ্রের দধিছুষ্ধরূপ সান্লাধা বিহিত হইয়াছে ; ভ্র£--.১. ৫. 
৩, ৫। 

২৫) দর্শযাগে অমাবান্য।য় ইন্দ্রের জন্য যে সাল্নাঘা বিহিত হইয়াছে, তাহ] দাক্ষাযণযাগে 
পৌর্দমাদীতে পরদিনেই হইয়! থাকে ; অমাবন্ার পরদিনে আর তাহার জনুষ্ঠান হয় না। 

২৬। এস্থানের তাৎপর্যা এই যে,দাক্ষায়ণষাগে পৌরর্মাীতে যে এন্ত সান্লাহা হয়, মূল দর্শযাগের 
দৃষ্টান্ত দাক্ষায়ণে অমাবন্তায় সেই এন্্র সান্নাধ্য কর! উচিত নহে? তাহা কঠিলে পুনরুক্ি ও দেবতা- 
স্বয়ের কলহ উৎপন্ন হয়। অতএব দাক্ষায়ণে অঙ্গাবন্ায় এ উন্তর সান্নাধ্য ত্যাগ করিয়। মৈরাবরূণ 
পয়হ্য। করাই উচিত । সান্নাযোর স্কায় পরচ্তাও দরধি-হুগ্ধের বিকার, অভ্এব ইহাও এক প্রকার 
সান্নাধা। অতএব জদাবান্ত। যে সান্নাধের ভাজন, তৎসন্ন্ধেও কোনে। ব্যাধাত হইল ন|। 
দপুরমাসে কৃতমৈজ্তুং সাঙ্লাধাং পরিতযজা দর্শে মিত্রবরণদেবতাক| পয়সোব কার্যা। তস্যা অপি 
দষিপয়সোর্থিকারত্বাৎ অমাবাস্যায়াঃ সাক্গাব্যভাজনত্বগপি ম ব্যাহনাতে ইতার্থঃ*সার়ণ। 

২৭। অর্থাৎ দর্শে অনুষ্ঠিত সাক্গাধাযাগের দ্বার] । 


২৮ ১১৫,৩১৬) ১৫ । 


১৩২ শতপথ-ত্রাঙ্গণ [ ৪ প্র. ১ ত্রা' 


২১। তিনি ইহাকে (চন্দ্রকে ) মিথুন হইতেই উৎপাদন করিয়া! থাকেন; 
( এখানে ) পয়স্যা (স্ত্রীং ) স্ত্রী, এবং বাজি নং” রেত; এবং যাহ! মিথুন 
হইতে জাত হয়, তাহাই সমাকৃরূপে (জাত )। এইরূপে তিনি ইহাকে এই 
উৎপাদক মিথুন হইতে উৎপার্দন করিয়া থাকেন, এবং সেই জন্য এখানে 
পর়স্য! (ছুত ) হয়। 

২২। তিনিবাজিগণকে বাজিন হোম করেন ।** খতুসমৃহই বা জী, 
এবং বাজিন রেতশ্বরূপ ; অতএব তাহ! দ্বারা সমাগ ভাবেই রেত সিক্ত হইয়া 
থাকে, এবং খতুসমূহ সেই সিক্ত রেতকে এই প্রজাবৃন্দরপে উৎপাদন করে; 
সেইজন্য তিনি বা জি-গণকে বাজিন হোম করেন । 

২৩। তিনি (তাহা) যজ্ঞের পশ্চার্ভাগে ** হোম করেন) কেননা যুবা 
গশ্চাৎ হইতেই ঘ্ুরিয়া আসিয়া স্ত্রীর সহিত সঙ্গত হয়, ও তাহাতে রেত সেচন 
করে। তিনি প্রথমে পূর্বদিকে (অল্প অংশ) হোম করেন। তিনি ( হোতা ) 
“হে অগ্নি, তক্ষণ কর !”*২ এই বলিয়া অনুবষট কাঁর উচ্চারণ করেন, 
এবং তাহাই ( এখানে ) হ্থিষ্টকুৎস্থানীয় হয়। তিনি পূর্বদিকেই হোম করিয়। 
থাকেন ।** 


২৯। ৮ম টীকা ভরষ্টবা। 

৩০। কা. শ্রৌ, ৪. ৪. ৯। 

৩১। অর্থাৎ শেষ ভাগে। এস্বানে বাজিনহোনের কাল বিহিত হইয়ছে; ইহ! প্রস্তরাবয়- 
বানু প্রচ্রণ,ও পরিধি-অনু প্র রণেরপর( ১. ৭ ১. ১১, ২২; ১ম ভাগ ১৪৩- 
১৪৫ পৃষ্ঠা দ্রষ্টব্য ) অনুষ্ঠেয় । দ্ষ্টব্য-্কা. শ্রো, ৪.৪.৯-১২। ইহা হোম করিতে হইলে প্রথমে 
অগ্নির পুর্ধবভাগে অল্প অংশ হোম করিতে হয়, তাহার পর হোতা অনুবষট্কার (৩২শটাকা 
রষ্টবা ) উচ্চারণ করিলে পুনর্ব্বার অগ্নির পূর্ব্ধভাগেই হোম করিতে হয়। 

$২। খ. স, ১০, ১২৩,৬ ; এ, ব্রা, ১, ৪. ৫) লায়গ অত্রত্য এতরেয়ভাষ্ে বলিয়াছেন... 
বধটকার দ্বিবিধ, প্রথমবষট.কার ও অন্ুবষট কার; যাজ্যাছয়ের ( তপ্তো বাম্‌...১ 
“আখ, ৪. ৭. ৪ ) ও ?্উভা! পিবতং...)” ধ, স. ১, ৪৬, ১৫) পাঠের পর যে বৌ ষট উচ্চারণ কর] 
হয়) তাহা প্রথম ববট কার; এবং “হে অগ্রি, ভক্ষণ কর... !” (খা, স. ১০, ১২৩, ৬) 
এই মন্ত্রোচ্চারণ করিয়।ধে বৌষটু বলাহয় তাহা অনু ববট্কার। 

৩৩) অনুবষট্কারেরপর আবার হোম করিতে হয়ঃ এবং তাহারই কথা এখানে 
বল। হইয়াছে । 


9 অ.9 ব্রা.) দ্বিতীয় কাও ১৩৩ 


২৪। অনস্তর তিনি (হুতাবিশিষ্ট বাজিনের দ্বারা এই মন্ত্রে অগ্িতে 
পূর্বাদি ) দিকৃসমূহে দীর্ঘ ধারা পাঁত করেন (পব্যাঘারয়তি” )_-“দিকৃসমূহ !-- 
মধ্যস্থিত দিক্সমূহ (“প্রদিশঃ” )!-_অল্পদিক্সমূহ (পআদিশঃ” )1-_বিদিকৃসমূহ 
( “বিদিশঃ” )1--র্ধ দিকৃসমূহ (“উদ্দিশং')!-( এই ) দিকৃসমূহকে স্বাহা 1* 
দিক্‌ পাঁচটা, এবং খতুও পাঁচটা; অতএব তিনি ইহাতে খতু (পুং )গণের 
সহিত দিক্‌ (স্ত্রীং )-সমূহের মিথুনই করিয়! থাকেন ।** 

২৫। সেই (অবশিষ্ট** বাজিনকে) পাঁচ জনে ভক্ষণ করেন, যথ!, হোতা, 
অধবর্ধ,া, ব্রহ্মা, আগ্লীঞ, ও বজমান | খতু পাঁচটি )** অতএব তিনি ইহাতে খতু- 
গণেরই রূপ করিয়া থাকেন, তিনি ইহাতে খতুসমূহে (পুর্বে ) সিক্ত, রেতকে 
প্রতিষ্ঠীপিতই করিয়! থাকেন । প্রথমে আমি যেন রেতকে শ্বীকার করিতে 
পারি!” এই মনে করিয়া প্রথমে ষজমান ভক্ষণ করেন; অথবা “শেষে আমাতে 
রেত প্রতিষিত হইবে !, এই মনে করিয়া তিনি শেষে (ভক্ষণ করেন )1১ 
উপহ্ত, ও উপহৃত কর !** এই বলিয়! তাহারা তাহাকে (এ বাজিনকে ) 
সোম (-সর্দুশই ) করিয়া থাকেন।*১ 


(জার সালেক তারি 


৩৪ । বা. স. ৬. ১৯. ২-৬ $ “দিুধ্যবর্তিন্যঃ প্রদিশ2) উঈষদিশঃ আদিশঃ বিদিশ আগ্রেয়াদি- 
কোখদিশঃ) উদ্দিশ 'উদ্ঘ। দিশঃ”-_-সায়ণ । প্রতিষস্ত্রেই স্বাহাকার উচ্চাচণ করিয়। যথাক্রমে অগ্নির 
পরব, দক্ষিণ, পশ্চিম, উত্তর, মধা ও পূর্বদিকে হোম করিতে হয়; কা. শ্রৌ, ৪.৪.১৬-১৮। 
এই কার্যোর বৈদিক নাম দিগ্ব্যাঘারণ। 

৩৫। “খাতুনেবৈতদ্‌ দ্িগ ভিশ্িখুনান্‌ করোতি”--কাণংপাঠ। 

৩৬। কেহ কেহ বলেন শ্রুকে অবশিষ্ট, অপরের! বলেন স্থালীতে অবশিষ্ট। 

৩৭। ভ্র2--১.৩, ২,১০, ১ম থও, ১০০ পৃ, ৮ম টীক1। 

৩৮। ভ্রঃ-২তশ ক্ডিকা। 

৩৯। কা. শ্রো, ৪. ৪. ২৭। 

৪০। ইছা! আক্ষরিকার্থ; ভাবার্থ এইরপ--।অনুজ্ঞাত, ও অনুজ্ঞা কর |! মুল “দ্উপহুত উপহৃয়- 
স্বেতি ;” “উপহূত” ইতামুজ্ঞামন্ত্র। “উপহয়দ্থ”-ইত্ানুজা পনমন্ত্র-_-সায়ণ ; “্উপহয়শ্য তক্ষণার্থ- 
মনুজানীহি...উপহত ইতি,অনুজ্ঞাত১*স-কা. শ্রৌ, ৪. ৪. ১৯ যাঁজ্তিকদেব ; মী. দ. ৩, ৫, ৪২। 

৪১। পূর্বে উক্ত হইয়াছে হোতা,অধবুণ। ব্রহ্মা, আত্রীপ্র ও জমান এই পাঁচজন অবশিষ্ট বাঞ্জিন 
তক্ষণ করেন, কি প্রণালীতে ভক্ষণ করিতে হইবে, তাহাই এখানে উক্ত হইতেছে। তাহার! অবশিষ্ট 


১৩৪. শতপথ-ব্রান্ধণ [৪ প্র, ১ ত্র, 


বাজিন ভক্ষণের জন্য হস্তে গ্রহণ করিয়। পরম্পর সকলকেই হোতৃপ্রভৃতি পঞ্ে সম্বোধনপুর্ববক £(এই 
বাজিন ভক্ষণের জন্য) অনুজ। প্রদান করন (স্উপহ্বয়ন্থ”) 1) এইয়ূপে অনুজ্ঞ| প্রার্থনা করিয়! ও অনু- 
জ্ঞাত ('উপহূত:”) হইয় & বাঁজিন ভক্ষণ কয়েন । তাহ! ভক্গণ করিধার কয়েকটি বৈকল্পিক সন্ত 
সৃত্ীস্থে দৃষ্ট হয়, বখ1--'তুমি বাজী (অন্লধান্) খাতুগণের বাজিন, আমি তোমাকে ভক্ষণ করি! 
অথব| (আমি বাজী ( বলবিশেষশালী, ব| অন্রবান্‌), আমি অনুজ্ঞাত হইয়৷ অনুঞ্ঞাত বাঁজিনকে তক্ষণ 
করি!' অধবা 'আমি অননের দ্বারা অন্নবান্‌ হইব (কিংবা! বলবিষয়ে ব্বান্‌ হইব )1, মস্্রক়টির মুল 
এই-.ধতৃনাং ত্ব। বাজিনাং যাজিনং ভক্ষয়ামি !” “বাজাহং বাঁজিনস্যোগহ্তস্যোপহুতে| তক্ষয়ামি !” 
“বাজে বাজী তুয়াসম্‌!” সোমযাগে হুতাবিশিষ্ট সোমভক্ষণও এইরূপেই করিতে হয় 
(জ্রঃ-_কা, শ্রৌ, ৪.৪.২১ )। এই জন্য উক্ত হইয়াছে যে, তাদৃশ বাঁজিনপাদ মোমসধৃশ | কা. শ্রৌ, 
৪, ৪, ১৯-২৭। দাক্ষায়ধযত্ের দক্ষিপ| এক নুবর্ণ (১০০ রতি পরিমাণ) অথবা! অন্বাহারয্য- 


ওদন। 


দ্বিতীয় ব্রাহ্মণ 


[১ বক্ষামাণ চাতৃর্ম।নাসমূহ বিধানের জনা তান্তগত বৈশবদেবযাগ যে গ্রজাহ্টির অনুকুল, ইছাই 
প্রতিগাদমের জন্য আধ্যারিকা--প্রথমে প্রজাপতি একাই ছিলেন, তিনি তাছার পর প্রজ। সৃষ্ট 
করিলেন, হৃষ্ট গ্রজাসমুহ পরাভূত (মৃত ) হইয়! বিহঙ্গ হইয়! উৎপন্ন হইল ;--২ তিনি দ্বিতীয় 
ও তৃতীয় বারেও প্রজাসথষ্টি করিলেন, কিন্ত পূর্বের নায় পরাতৃত হইয়া যথাক্রমে ক্ষুদ্র সরীন্প ও 
সর্প হইয়! জম্মিল, অন্যের! বলেন প্রজাপতির স্বিবিধ প্রা পরাভূত হইয়াছিল, কিন্ত খসে 
ভ্রিবিধের উল্লেখ পাওয়। যায় ;--+৩ প্রজাপতি পরাভবের কারণ চিত্ত! করিয়! দেখিগেন যে) অনশনে 
তাহার! এরূপ হইয়াছে, এই জনা তিনি ব্বশরীরে ছুষবপূর্ণ স্তনন্বয় উৎপাদন করিয়! প্রজা সৃতি 
করিলেন, প্রজার! তাহাই অবলম্বন করিয়! অপরাতূত হইয়! থাকিতে লাগিল 1--৪-৫উকত বৃতবান্তের 
খ্ন্ব-উলেখে সমর্থন, এ মন্ত্রের বা।খা। ;--৬ প্রজাপতির স্তনস্থিত এ দুগ্ধ অন্নয্ধপ। এবং অন্ন 
প্রজান্বরূপ $--৭ প্রজাকাম বাকি ( বৈশবদেবের ) হবির দ্বার! যাগ করেন ;--৮বৈশ্বদেষের প্রথম 
হবি অষ্টকগালসংদত পুরোঁডাশ, এবং তাহ! অগ্রিকে প্রদত্ত হয়।-+৯ দ্বিতীয় হবি দোষের জন্য 
চর ;--+১০ তৃতীয় হবি সবিতার জনা দ্বাদশ বা অষ্ট কপ!লে সংস্কৃত পুরোডাশ /--১১ চতুর্থ ও 
পঞ্চম হবি বথাক্রমে সরম্বতী ও পৃষার চরু; এই হবিদ্বয়ের প্রপংস|;---১২-১৩ পূর্ব্বোজ পাঁচটি হবির 
পর ষ্ঠ স্থানে পয়স্যায!গের অবনর, কিন্তু সেখানে মরদগণের জনা সপ্তকপালসংস্কৃত চকু প্রদান 
করিতে হয়, আথা।য়িকা দ্বারা ইহার সমর্থন /--১৪ ধী চর শ্ব। ধা নবল এই বিপেষণযু্ মন্ত্রে দান 
করিতে হুয়। তাদৃশ মন্ত্র (অর্থ যাঞ্জা। ও অন্ুুবাকা|) ন। পাওয়া গেলে কেবল মরদগণকে দেয় $-- 
১৬ অনস্তর পর়ঙ্যাযাগ, তার প্রশংস! ;--১৬ এ পয়সা যে বিশ্বদেবসন্ধত্ধী হয়, তাহার গরতি- 
গাদন;--১৭ অনস্তর দৌ। ও পৃথিবীর জনা এককপালে সংস্কৃত পুরোডাশের বিধান ও তাহার সমর্থন; 
--১৮ পুর্ব্ববিষ্িত প্রধান কার্যানমুহের প্রণালী-উল্লেখ, বৈশ্বদেষে উত্তরবেি নির্মাণ করিতে হয় না, 
তাহার যুক্তি, বর্থিবন্ধন ও প্রস্তরগ্রহণ ;--২৯ হুবিসমূহ আসাদন করিবার পর অগ্নিন্থন ;--২০ বৈশ্ব- 
দেবে নয়টি প্রযাজ ও নয়টি অনুধাজ হইয়া! থ|কে ;-২১ বৈশ্বদেবপর্বে তিনটি মমগরিভূর্হোম হয়, 
তাহায় যুজি, পক্ষান্তরে একটিও হইতে গারে। যর্রমনের গেটে (সেই বংময়ে ) যে গোবৎস প্রথমে 
জাত হয়, বৈশ্বদেবপর্ের তাহ।কেই দক্ষিণ।রূ্প দিতে হয় ;-২২ বৈশ্বদেবপর্ষেের ফলকীর্তন-্ইছাতে 
প্রজালাভ ও স্ত্রীলাত হুইর! থাকে । ] 

১) অগ্রে* ইহা (বিশ্ব) এক প্রঞ্গীপতিই ছিলেন। তিনি দেখিলেন 


সস 


১। এখান হইতে কাওশেষ পর্যান্ত চা তু মণ সাগ্রকরণ। মপ্তবিধ হযিরজেন্ত মধো 
চাতু মল সমূহ অনাতম। চাতুগ(দ্য বলিতে চারিটি যাগ বুঝ| যায়, বথা)-বৈ শব দেষ। বরুণ) 





১৬ শতপথ ব্রাঙ্গণ [৪ প্র. ২ ত্রা' 


(চিন্তা করিলেন ) যে, 'কিরূপে আমি প্রজাত ( অর্থাৎ প্রভূত) হইব।' তিনি 
শ্রম ও তপন্তা করিলেন, এবং ( তদনস্তর ) প্রজাসমুহ স্থষ্টি করিলেন। তাহার 
কষ্ট প্ররজাসমূহ পরাভূত ( মৃত) হইয়াছিল, এবং তাহারাঁই ( এই) বিহঙ্গসমূহ 
(হইয়াছে )। পুরুষই প্রঞ্জাপতির সঙ্নিকৃষ্টতম, এবং পুরুষ পদছ়যুক্ত হইয়া 
থাকে ; এই জন্ত বিহঙ্গসমূহ পদদ্বয্নবিশিষ্ট (হইয়াছে )। 

২। প্রজাপতি দেখিলেন “আমি পূর্ববে ষেমন এক ছিলাম, এখনো! (সেই- 
রূপ) একই আছি ।* তিনি দ্বিতীয় ( প্রজাবৃন্দ ) সৃষ্টি করিলেন, (কিন্তু) ইহার 
এগুলিও পরাভূত হইল; ইহারা সর্পভিন্ন এই ক্ষুদ্র সরীস্থপ হইল। তাহারা 
বলেন যে, তিনি তৃতীয় ( প্রজাবৃন্দ ) স্থষ্টি করিয়াছিলেন । (কিন্তু) ইহার 
এগুলিও পরাভূত হইয়াছিল; ইহারা এই সর্প হইয়াছে । যাভ্ড ব ক্থ্য 


প্রঘাস/সাকমেধ,ও শুনাসীরীয় বাশুন[সীর্ধযা। বৎসরের মধ্যে চ(রি-চরি মাস অস্তর 
অনুষিত হয় হলিয়া ইহাদের নাম চা তুর্মাস্তঃ এবং প্বব অর্থ।ং পূর্ণিমার দিন ইহাদের অনুষ্ঠান 
আরন্ধ হয় বলিয়। ইহার। প বব নামে প্রসিদ্ধ। 

শাখাস্তরে উক্ত হইরাছে--“খতুমুখে খতুযুখে চাতুমণস্যর্যোজেত--ক|. শৌ, ৫. ১. ১. বৃত্তি। 
ইছার দ্বার! বুঝ! যায় যে, ধতুর প্রারস্তে ইহাদের অনুষ্ঠান হইয়া! থাকে । কিন্তু সমস্ত ধতুর প্রারস্তে 
হয় না; বসন্ত) বর্ষা ও শরৎ খতুতেই হইয়! খ|কে। ফাল্ভুন বা চৈত্রের পূর্ণিমায় বৈশদেব , তাহার 
পর চার মাস অতীত হইলে আঘাঢ় ব! শ্রাবণের পূর্ণিষায় বরুণপ্রধাস ; ইহার পর চারিমাস অন্তীত 
হইলে॥কন্তিক বা অগ্রহায়ণের পুর্িমায় সাকমেধ হইয়। থাকে । সাকমেধের অবাবহিত্ত পরেঃঅথব। 
তাহার পর যে দিন ইচ্ছা (দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ব| অর্ধমাস, ব! মাস, অথব! চারি মাসে) শুনাসীরীয় 
করিতে পারা বায়। ভ্রঃ--২.৫* ৪*১০ ) এ নায়পভাবা ও হরিন্মানিভাষ্য ; কা. ত্র, ৫,১১.১-২, এ 
বৃত্তি; আবার কেহ কেহ বলেন যাতীপুর্ণিমাতেও করিতে পারা যায়, শাঙ্খা, শো, ৩১৮. ১৭-১৮ ) 
৩১৩, 7 ১-২7 ১৪১২ 7 ১৫,১-২। শুনাসারীয় বদিও চারিমাসের পর অনুষ্ঠিত হয় না। তথাপি 
তাহার চাতুর সাতার ব্যাঘাত হয় না। এতৎসন্বন্ধে সা্পণাচার্ধোর মন্তব্য জষ্টবা। ২.৫,৪৭ ১৩। 
বৈশ্বদেব,সন্থন্ষে তৈততিরীয় ব্রাক্ষণেও (১,৬.২) এক আখ্যারিক। আছে। 
' ২। “বছ প্রভৃতং স্যাং ভবেয়ং প্রাজায়েয় প্রকর্ষেণ উৎপদোয়”-স্শাঙ্করভাষা, ছান্দোগয 
উপনিধৎ) ৬.২. 


৫ অ. ১ ব্রা] দ্বিতীয় কাণ্ড ১৩৭ 


বলিয়াছেন যে, প্রজাপতি ছইটি প্রজাবৃন্দ সৃষ্টি করিয়াছেন ; কিন্তু ( বক্ষ্যমাঁণ )৩ 
খকের দ্বার জান! যায় যে, তিনি তিনটি (স্থষ্টি করিয়াছেন )। 

৩। প্রজাপতি অর্চনা ও শ্রম করিতে করিতে দেখিলেন (ভাবিলেন) যে, 
“আমার স্থষ্ট প্রজাসমূহ কি জন্য পরাভব প্রাপ্ত হইতেছে ? তিনি ইহাতে 
দেখিতে পাইলেন যে, “অনশন হেতুই আমার প্রজাসমূহ পরাভব প্রাপ্ত 
হইতেছে ।” তিনি পুনর্ধার সৃষ্টি করিবার অশ্রে নিজের শরীরে (স্থিত) 
স্তনদ্বয়ে ছুগ্ধ পূর্ণ করিলেন ।০ (অনন্তর) তিনি প্রজাসমূহ স্যাষ্ট করিলেন ; 
এবং সেই স্্ট শ্রজাসমূহ হহার স্তন প্রাপ্ত হইয়া! (জীবন ধারণ করিল ), 
ও তাহার পর ইহারা অপরাভূত হইয়া সম্যগ ভাবে অবস্থান করিল । 

৪। সেইজন্তই খষি দ্বারা (ইহা) লক্ষ্য করিয়া উক্ত হইয়াছে-_-তিনটি 
প্রজাবৃন্দ* বিনাশ প্রাপ্ত হইয়াছিল,”*--এ যাহার! পরাভূত হইয়াছিল, তাঁহা- 
দ্িগকে লক্ষ্য করিয়া ইহ! উক্ত হইয়াছে ;--"অপরেরা (অপর প্রজাগণ ) 
অর্কে র চারিদিকে নিবিষ্ট হইয়াছিল,”--+অগ্নিই অর্ক, এবং এই যে সকল 
প্রজা অপরাভূত ছিল, তাহারা অগ্নির চারিদিকে নিবিষ্ট হইয়াছিল,-_-ইহাই 
লক্ষ্য করিয়৷ তাহা উক্ত হইয়াছে । 

«| ---“মহৎ" ভূবনসমূহের মধ্যে অবস্থান করিয়াছিল,*--গ্রজাপতিকেই 
লক্ষ্য করিয়া! ইহ! উক্ত হইয়াছে £--“পবমান হরিৎসমূহে প্রবেশ করিয়া- 
ছিল,”--দিকৃসমৃহই হরিৎ, এবং এই পবমান বায়ু তৎসমূহে প্রবিষ্ট ইয়াছিল, 
এবং তাহারদ্দিগকেই (অর্থাৎ এঁ পূর্বোক্ত প্রজাসমৃহ) লক্ষ্য করিয়! এই খক্‌ 
উক্ত হইয়াছে । প্রজাপতি ষে প্রকারে প্রজাসমূহ স্থষ্টি করিয়াছিলেন, সেই 
প্রকারেই এই প্রজাসমূহ প্রজাত হয়; কেননা, ইদানীং যখন স্ত্রীলোকের 
স্তনদ্বয়, ও পণুুগণের পালান ( উধঃ ) বর্ধিত হইয়া! উঠে, তখন যাহ! জাত হয়, 





ও। পরবত্তা ওয় ও ৪র্থ কঙিকাদ্রষ্টবা। 
৪। “স আত্মন এবাধে স্তনয়ো; পয় অ।পায়য়া্ক্রে।” অনুবাদ পারপা্ছুদারে ; 7:৪8০175 
করিয়াছেন--"তাহাদের শরীরের অগ্রভাগে স্তন উৎপাদন করিয়াছিলেন । 
€ 1 অর্থাৎ অ্রিবিধ প্রজ।। 
৬ খ. ন. ৮. ১০১, ১৪। ভ্রঃস্্রী, আ. ২.১,১৪৭৮ | 
৭। সুক্্িত সংহিতায় ( খ. দ. ৮, ১০১, ১৪) “বৃহৎ পাঠ আছে। 
১৮ 


১৩৮ শতগথ ব্রাহ্মণ [৪ প্র.ং বা. 


তাহাই ( সমাক্‌) জাত হইয়! থাকে, এবং তৎ্সমুদয় (অর্থাৎ জাত সেই প্রজা- 
সমূহ) স্তনন্বরকেই প্রাপ্ত হইয়! সম্যগ ভাবে বর্তমান থাকে (অর্থাৎ বর্ধিত হয়)। 

৬। তখন ৮ ছুপ্ধই অন্ন (ছিল); কেননা, প্রজাপতি অগ্রে ইহাই উৎপাদন 
করিয়াছিলেন । (আবার) অল্পই প্রজ!;* কেননা, অক্নেই প্রজাগণ সমাগ- 
ভাবে বর্তমান থাকে; অধুন! যাহাদের ছুপ্ধ আছে, তাহার। স্তনঘ্বয়কেই 
প্রাপ্ত হইয়া সম্যগ্‌ ভাবে বর্তমান থাকে ; আর যাহাদের ছুগ্ধ হয় না, তাহাদিগকে 
জন্মমাত্রেই (পূর্ব গ্রজার! হু্ধ) পান করাইয়! থাকে, এবং তাহাতেই তাহারা 
সম্যগ, ভাবে বর্তমীন থাকে ; অতএব অগ্নই প্রজা । 

৭। যেব্যক্তি প্রজাকাম হুন১*, তিনি এই (বৈশ্বদেব পর্বরূপ ) হবির 
দ্বারা বাগ করেন, এবং তাহাতে গ্রজাপতিস্বরূপ নিজেকেই যন্ত বিধান করিয়! 
থাকেন। 

৮। (সেখানে প্রথমে ) অই্টকপালপংস্কত আগ্েয় (অগ্নিদেবতার ) পুরে!" 
ডাশ হইয়! থাকে ; কেননা, অগ্নি দেবতাগণের মুখ ( অথবা শ্রেষ্ঠ), লোকের 
উৎপাদক,১১ ও প্রজাপতি ; এইজন্ত আগ্নেয় পুরোভাশ হইয়া থাকে । 

৯। অনন্তর সৌম্য (অর্থাৎ সোমের ) চক্ষ হয়। সোম রেতম্বরপ) 
অতএব, তিনি রেতগ্বরূপ দোমকে উংপার্দক অগ্নিতে সেচেন করেন, এবং 
তাহা সন্ধুথে উৎপাদক মিথুন হয়। 

১০। অনন্তর সাবিত্র ( অর্থাৎ সবিতার ) দ্বাদশ বা অষ্ট কপালে সংস্কৃত 
পুরোডাশ হইয়! থাকে । সবিত| দেবগণের প্রেরক্লিতা, তিনি প্রজাপতি এবং 
মধ্যে উৎপাদক ১১ সেইজগ্ত সাবিত্র চরু হইয়া! থাকে । 

১১। অনন্তর সারশ্ত (সরদ্বতীর ) ও পৌঞ্চ ( পুষার ) চকু হইয়া থাকে। 





৮। শ্তৎ ;* প্তত্র খলু জন্মাদস্তরকালে।” জন্ম হইবার পর,স্"সায়ণ। 
৯। অর্থাৎ অন্ন প্রজান্বরপ। 
১০। কা, জী, ৫, ১, ১০। 
১১1]. দায়ণ বলেন-্অগ্রি মাতা-পিতার ভুক্ত অপ্নপ্রভৃতিকে জাঠর-অগ্নিন্ধপে পরিপক করেঃ ও 
তাহ! হইতে শুক্র-শোণিত হয়, এবং তাহাতেই সন্তান জাত হয়, এইরূপে অগ্নি উৎপাদক 
১২1 বৈখদেবে পাঁচটি হবি হয়| থাকে, বা আগের, সৌমা, সাবিত্র। সারদ্বত ও গৌঝ। 
ইহাদের মখো নাবিঅ অর্থাৎ সবিতার/ছবি তৃতীয় হওয়ায় মধ্যবন্তা, এবং বৈশ্বদেব প্রজান্ষ্টির হেতু 


৫ অ,১ ব্রা] দ্বিতীয় কাও ১৩৯ 


সরম্বতী স্ত্রী, এবং পু! যুবা ; অতএব ইহাতে পুনর্বার»* এক উৎপাদক মিথুন 
হয়। প্রজাপতি এই উৎপাদক মিথুনেরই দ্বারা উভয় দিকে অর্থাৎ এখান 
হইতে উর্ধে ও এইখানে নীচে অবস্থিত গ্রজাসমূহকে সৃষ্টি করিয়াছিলেন ।১৪ 
ইনিও সেইন্প এই উৎপাদক মিথুন হইতে উভয়দিকে অর্থাৎ এখান হইতে 
উর্ধে ও এখানে নীচে অবস্থিত প্রজাগণকে সৃষ্টি করিয়া থাকেন। সেই জন্ 
এই পাঁচটি হবি হইয়া থাকে। 

১২। অনন্তর এইজন্ত ১৫ পয়ন্তা (ফাগের ) স্থান; কিন্তু »* মরুদ্গণের 
জন্য সপ্তকপালে সংস্কৃত ( পুরোডাশ ) হুইয়! থাকে | মরুদগণ প্র! ( “বিপঃ” ), 
দেবপ্রজা ৷ তাহারা নিষেধরহিত হইয়া বিচরণ করিতেন । প্রজাপতি যখন 
(পূর্বোক্ত পাঁচটি হবির দ্বারা ) যাগ করিতেছিলেন, সেই সময় তাহারা তাহার 
নিকট উপস্থিত হইয়া! বলিলেন--আঁপনি এই হবির দ্বারা যাহাদিগকে স্থি 
করিবেন, আমরা আপনার এই সেই প্রজাসমূহকে বিমথিত করিব' ।১৭ 

১৩। প্রজাপতি দেখিলেন--“আমার পূর্ব প্রজাসমূহ পরাভূত হইয়াছে, 
ইহার! যদ্দি এই সকলকেও বিমথিত করে, তাহা হইলে কিছুই অবশিষ্ট 
থাকিবে ন। তিনি তাহাদিগের জন্ভ এই সপ্তকপালসংস্কত মারুত ( মরুৎ- 


বলিয়া এ সকল হবি যে দেধতাগণকে দেওয়। হয়, তাহার! প্রজাপতিম্বরূপ ও প্রজার উৎপাক। 
এইজন্যই এখানে বলা হইল যে, সবিত। মধাবত্া । 

১৩। সৌম্য চর়র স্বার। পুর্ব এক হ্রিথুনের কথ! উক্ত হইয়াছে ; ৮ম কঙিফ| জবা | 

১৪ অথবা) "উভয় দিকে এই উৎপাদক মিথুন দ্বার1,.. ইত্যাদি। পক্ষে উতয়াদিকে 
বলিতে পাচটি হবির আদি ও অন্তভাগ বুঝিতে হুইবে। মধাভাগে সবিতা! প্রজ| উৎপাদন করেন 
উক্ত হইয়াছে, ১০ষ কণ্ডিক]। «এখান হইতে, যুল £ইত£' ; সায়ণ অর্থ করেন ভূলোক হইতে । 

১৫। সায়ণ এ স্থানে ধলিয়াছেন---পূর্ব্বোক্ত পাঁচটি বির স্বার। প্রজা! উৎপন্ন হইল) এখন 
উৎপন্ন প্রজাগণের স্থিতির জঙ্ পয়ন্তারাপ অন্ন প্রদর্শিত হইতেছে।--”অথ এবং প্রজানকটেরনত্তরং 
যতঃ হুষ্টানাং প্রজানামন্নমপেক্ষিতং। ততঃ পরন্যায়। এব গয়োবিকারদ্রব্যসাধান্ত বযাগন্ত এতং 
আয়তন স্থাননিতার্ঘ;।” 

১৬। পূর্বোক্ত পঞ্চম হবিয় পর বষঠ স্থানে পয়স্যাযাগই|ন্যায়প্রাণ্ড ছিল, কিন্তু তাহ! ন| করিয়া 
| স্থানে মরুদগণেয জনা সপ্তকপাল চরুই বিধেয়। ভ্১--ক. শ্রৌ, ৫.১, ১৬--১৭। পূর্বেধো 


পাঁচটি হবি সমস্ত াতুর্মান্তেই হইয়া থাকে, এ ১৫। 
১৭। কফা$শাখার আয়ে একটু আছে --'ঘদি আপনি আমাদিগকে কিছু ভাগ না দেন।' . 


১৪০ শতপথ ত্রাঙ্গণ [৪ প্র-২ ক্র. 


দেবতার ) পুরোডাশ বিধান করিলেন। এবং ইহাই সেই সপ্তকপালসংস্বৃত 
পুরোডাশ । তাহা যে সপ্তকপালে সংস্কৃত হয়, ( তাহার কারণ এই যে), মরুৎ- 
সমুহের গণ সাত-সাতটি করিয়! হইয়! থাকে ।১৮ সেইজন্তই মারুত পুরোডাশ 
সপ্তকপালসংস্কৃত হইয়। থাকে । 

১৪) তিনি তাহ! স্বা ধী নব ল ( মরুদুগণের ) জন্য করিবেন ।১৯ কেননা, 
তাহারা শ্বয়ং এই ভাগ (অধিকার) করিয়াছিলেন। কিন্তু তাহারা (য্দি) 
দ্বাধী নব ল( এই বিশেষণযুক্ত মরুদ্গণের ) ষাজা৷ ও অনুবাকা প্রাপ্ত না 
হন, তাহ! হইলে সেই (পুরোডাশ) মরুদ্গণেরই হইবে ।* ইহ প্রজাগণেরই 
অহিংসাঁর জন্য করা হইয়! থাকে ; এবং সেইজন্য ইহ! মরুদ্গণের হয়। 

১৫। অনন্তর ইহা ( এই স্থান) হুইতেৎ১ পযন্ত (-যাঁগ উক্ত হই- 


১৮। মরুতের! মোট ৬৩টি (খ. স. ৮, ৯৬. ৮)। ইহাদিগকে নয় গণ ব! বর্গে বিভক্ত কর! হয়, 
প্রত্যেক বর্গে সাত-সাতটি করিয়। থাকেন । ড্রঃ-_খ. স. ৮. ৯৬.৮) সায়ণ-ভাষা ; তৈ. স. ৪. ৬. ৫, 
৫৯ )তৈ, ব্রা, ২, ৭,২। আর সায়ণ এই স্থানের শতগথতভা্যে লিখিয়াছেন যে মরতের| মোট ৪৯ 
জন-..“তে চৈকো নপঞ্চাশৎসঙ্খ্যাকাঃ।* 

১৯। অর্থাং মরুদ্গণ এই বিশেষের সহিত স্বা ধীন বল এই বিশেষণ যোগ করিয়! এ 
পুরোভাশ প্রদান করিতে হইবে ; ম্বা ধী নব ল শব্দের মুল 'ম্বতবেোভাঃ;* কা. শ্রো, সুত্রে (৫. ১, 
১৬) “ম্বতবন্ভাঃ* পাঠ আছে। 

২০। কাূশাখায় আছে-_-« তছুত যাজ্যাস্থবাক্যে স্বতবত্যৌ ন বিন্দস্তিঃ যদি যাজ্যানুযাক্যে 
খতৰত্যো ন বিন্দেদপি মারত্যাযোব স্তাত্যাম্‌।” 

২১। “অথাতঃ$” সায়ণ এখানে 'অতঃ' শবের বাধ্য! করিয়াছেন--'ষে হেতু মারুত যাগের 
দ্বার ময়ুদ্গণকৃত হিংসা।পরিহৃত।হওয়ায় সৃষ্ট প্রজাসযূহ হথে অবস্থান করিয়! অল্প অকাজ্ষ1 করে, 
সেই জন্য তাহাদিগের নিমিত্ত পয়োরূপ অন্ন উৎপাদন করিবার জন্য পয়স্যযাগ করা ।উচিত।) ব্রন্ধ- 
দৃত্রেয “অথাতে। ব্হ্মজিজ্ঞাস” (১ ১. ১) নুত্রের 'অতঃ শব্দকে সমস্ত ভাবাকারই হেতু-অর্থে গ্রহণ 
করিয়াছেন, কিন্তু বিজ্ঞানতিক্ষু স্বকীয় বিজ্ঞানামৃতভাবো অর্থ করিয়াছেন “অতঃ ইতা ই প্রকৃত, 
হুত্রমূচাতে পঞ্চমী চাবধৌ, তথাচ ইদং হুত্রমারভ্যেত্যর্থাঃ ঃ* অর্থাৎ তিনি এখানে অবধি-অর্থে ( হেতু 
অর্থে নহে) পঞ্চমী বলিতে ঢাছেন, তবেই তাহার, অর্থ হয়--'এই হইতে ;' অর্থাৎ 'এই (ছুত্র) 
হইতে ্রঙ্গদিজ্ঞাস! ।' ব্রাঙ্মপের এই সকল স্থলে (১৮ কিক! দেখ) বিজ্ঞানতিক্ষুর মত সমর্থন করিতে 
পারা ধায়। 

'২২। ইছ।রই অপর নাম আমিক্ষা (কা. শৌ, ৩, ৩, ১০ বাঁজ্িকদেব) বঙ্গদেশে ইহা ছা ন। 


& অ. ১ ব্রা] দ্বিতীয় কাণ্ড ১৪১ 


তেছে)। পয় হইতেই প্রজাসমূহ স্ভূত ( বর্ধিত ) হইয়! থাকে, এবং পয় হইতেই 
সম্ভূত হইয়াছে; অতএব ধাহা হইতে তাহার সম্ভূত হইয়াছে, ও যাহা হইতে 
সম্ভৃত হয়, তিনি ইহাতে ( পয়স্তাযাগের দ্বার! ) তাহাদিগের (প্রজাদের ) জন্য 
তাহাই (সম্পাদন ) করিয়া থাকেন; এবং তিনি বে সকল প্রজাকে পূর্ব 
(কথিত আগ্নেয়াদি পঞ্চ )*৩ হবির দ্বারা সৃষ্টি করেন, তাহারা এই পয়স্তার 
( শ্রন্কৃতিভূত ) পয় হইতে সম্ভৃত ( বর্ধিত ) হইয়া থাকে । 

১৬। তাহাতে ( এ পর়ন্তাতে ) মিথুন (বিদ্যমান) আছে? (কেনন1) 
পয়ন্ত। স্ত্রী, এবং বাঁজিন রেত। সেই মিথুন হইতে (এই) অপরিমিত বিশ্ব 
অন্ুক্রমে জাত হইয়াছে । অতএব যেহেতু এই মিথুন হইতে অপরিমিত বিশ 
অনুক্রমে জাত হইয়াছে, সেইহেতু ( এ পয়স্ত| ) বৈশ্বদেবী ( বিশ্বদেবসন্বন্ধিনী ) 
হইয়া থাকে। 

১৭) অন্তর দে ও পৃথিবীর জন্য এক কপালে সংস্কৃত পুরোডাশ (প্রদত) 
হইয়া থাকে । প্রজাপতি এই সমস্ত (পূর্বোক্ত ) হবির দ্বারা প্রজাসমূহ সৃষ্ট 
করিয়। তাহাদিগকে দেটা ও পৃথিবীর দ্বারা পরিবেষ্টিত করিয়াছিলেন, এবং 
তাঁহারাও ( সেইরূপে ) দে ও পৃথিরীর দ্বারা পরিবেষ্টিত রহিয়াছে । এই 
প্রকারই তিনি ( যজমান ) যে সকল প্রজাকে এই (পূর্বোক্ত) হবিসমূহ দ্বারা 
সথষ্টি করেন, তাহাদিগকে দেযা ও পৃথিবীর দ্বারা পরিবেষ্টিত করেন; এবং সেই 
জন্তই দেটা ও পৃথিবীর জন্ত এক কপালে সংস্কৃত পুরোডাশ (প্রত) হইয়। থাকে | 

১৮। অনস্তর এই স্থান হইতেং* ( কার্যয-) প্রণালীই (উক্ত হইতেছে )। 
তাহারা (এই মনে করিয়া) উত্ত র বে দ্িং উত্থাপিত করেন না যে, 
নামে প্রসিদ্ধ। ভ্রঃ--'গয়সা। ভবতি পয়ো হি বা। এতন্মাদপক্রানতি"--&, আরা, ২. ও ৬) তৈ, ত্র, 
১, ৬. ২০, ৪) কা. শ্রো, ৪. ৪, ৮-৯ 7 ১ম থণ্ড ১৪৪ পৃঃ। ছানার জলকে ধা জি ন বলে। 

২৩। ৮ম হইতে ১১শ কঙিক। ডষ্টব্য। 

১৪ | ২১শ টীক! ভরষ্টব্য; সায়ণ এখানে “অতঃ* শবের অর্থ করিয়াছেন--'যেতেতু প্রধান 
( কার্য ) "সমুহের জঙ্গের অপেক্ষা! আছে, সেই কারণে । এ 

২৫। আহবনীয় অগ্নির উত্তর দিকে চ। ত্বাল হইতে গৃহীত মৃত্তিক! দ্বার! নির্শিত স্থঙিলের 
নাম উত্তরবেদি,ইহাবরুণপ্রঘাসেআবগ্ককহয়। বৈশ্বদেবেতাহার প্রয়োজন হয় না। 
বিঃশষ বিষরণ ২. ৪, ৩. ৫ম কঙিকার টাকায় জষ্টবা। 


১৪২ শতপথ ব্রাঙ্গণ [৪ প্র. ২ ত্র. 


(ইহাতে» অনুঠীয়মান কাষ্য ) বিস্বষ্ট (অর্থাৎ অপ্রতিবন্ধ) হইতে পারিবে, 
সমগ্র ( সম্পূর্ণ) হইতে পারিবে, এবং বিশ্বদেব-সন্বন্ধী'" হইতে পারিবে । বহি 
(প্রথমে ) তিন ভাগে ( পৃথক্‌ পৃথকৃ) বন্ধ হয়, এবং পুনর্বার তাহাকে এক 
করিয়া বন্ধন কর! হয় $ কেননা, ইহাই প্রজোৎপত্তির রূপ, কারণ পিতা ও 
মাত! এই ( উভয়ই ) উৎপাদক হন, এবং যে জন্মগ্রহণ করে সে (তাহাদের ) 
তৃতীয় ।২* সেই জন্য ( এ বহি প্রথমে ) তিন ভাগে ( বন্ধ ) হইয়! পুনর্বার এক 
করিয়! (বদ্ধ হইয়। থাকে )। (সেখানে দর্ভের) প্রন্থ (পুম্পিত মস্কুর)সমূহ বন্ধ 
হইয়! থাকে, এবং তৎসমুদয়কে তিনি প্র স্ত র রূপে গ্রহণ করেন; কেননা ইহ! 
(বৈশ্বদেব কর্ম) উৎপাদক, এবং প্রহ্ছসমূহও উৎপাদক; সেই জন্য তিনি: 
প্রস্থুসমূহকে প্রত্তররূপে গ্রহণ করেন। 

১৯। তাহারা হবিসমূহ আসাদন (স্থাপন) করিয়া অগ্নি মন্থন করেন ।৬* 


২৪। অর্থাৎ সেই বেদি না করায়। 

২৭। অসমগ্র বন্য বিশ্বদেবযোগা নছে-সায়খ। 

২৮। কা, ভৌ, ৫, ১, ২৫। তৈ, ব্রা, ১, ৬, ৩, ১। 

২৯। আঃ --১, ২, ৬, ৫, পয টীকা; ১, ৭, ১. ১১। 

ও০। কাত্যায়ন শ্রোতশত্রে (৫.৮, ৩১) অগ্রিমন্থনসন্থদ্ধে এই ।সকল বিধি লিখিত 
হইয়।ছে £স্স্অধ্বঘূর্ণ বজ্জির কাষ্ঠখও গ্রহণ ।করিয়া “তুমি অগ্নির জন্মস্থান ( "জনি )” এই মন্ত্রে 
(বা. সৎ ৫. ২. ১.) তাহা বেদিতে স্থাপন করিবেন, “তোমর। উভয়ে € অরপিথয়ের ) সামর্থা- 
সম্পাদক ('বৃষণৌ')” এই মন্ত্রে (২) দর্ভতৃপন্ঘয় পূ্ব্বাগ্র করিয়া! এ কাষ্ঠধণ্ডের উপরে স্থ'পন 
করিবেন। এবং তদনস্তর পতুষি উর্বশী” (উর্বশী যেমন পুরুরবার ভোগের জন্য নীচে শরন করে, 
তুমিও সেইরূপ নীচে অবস্থিতা হইলে--মহীধর ) এই নগ্ত্ে (৩) এ তৃশদ্বয়ের উপরে অ ধরার ণিকে 
উক্ত রূপ করিয়া স্থাপন করিবেন। অনস্তর “তুমি আয়ু” এই মন্ত্রে (৪) প্রমন্তের অগ্রভাগদ্থার। 
স্থালীস্থিত আজ্য স্পর্শ করিয়| "তুমি পুরু র বা” (পুরু র ব' যেমন উবর্ধ শী র উপরে থাকে প্রমস্থ 
ও মেইয়প উর্বশীরপা| অধরা রণির উপরে থাকে বলিয়া প্র মস্থ কেঃপু রুরবা বল! হইতেছে 
স্পমহীধর )'এই মন্ত্রে (৫) প্র মন্থকে অধরারণির মধাস্থলে স্থাপন করিতে হয়। ( অনস্তর 
প্রমগ্থের উপরে চাত্র এবং তছুপরি উত্তরাগ্র ও বিলীগ্থাপন করিয়৷ একছন তাহ! ধারণ করিয়া 
থাকেন, এবং অধ্বধুর্ণ চাত্রে তিনফের নে ত্র অর্থাৎ রজ্জ, বন্ধন করিয়। ।মস্থন করিতে আর্ত 
করেন)। দ্রঃ--ক, শ্রৌ, ৫, ২, ১--৩। 


& অ.১ ত্রা.] দ্বিতীয় কাণ্ড ১৪৩ 


অগ্নি জাত হইবার পর প্রজাপতির গ্রাজাসমূহ জাত হইয়াছিল,*১ এবং সেই 
প্রকারই অগ্নি জাত হইবাঁর পর ইহার (যজমানের) গ্রজাসমূহ জাত হইয়! থাকে; 
সেই জন্য তাহার! হবিসমূহ আসাদন করিয়া অগ্নি মন্থন করিয়। থাকেন । 

২০। ( বৈশ্বদেব পর্বে) নয়টি প্রয়াজ ও নয়টি অন্ুযাজ হইয়া থাকে । 
বিরাট, (ছন্দ) দশাক্ষর হয়, অতএব তিনি ( ইহাতে) প্রজননের (অর্থাৎ প্রজোৎ- 
পত্তিসাধনের ) জন্য উভয় দিকেই৬ৎ এই ন্যুন বিরাট কে (উৎপন্ন ) করিয়া 
থাকেন। প্রজাপতি এই উভয়দিকে নুন প্রজনন (উৎপতিসাধন ) হইতেই 
ইহা হইতে উর্ধবর্তিনী ও ইহা হইতে নিয়বর্তিনী প্রজাসমূহকে সৃষ্টি করি- 
ছিলেন; সেই প্রকারই তিনি এই উভয়দিকে নান প্রজনন হইতে ইহা হইতে 
উদ্ধ'বন্তিনী ও ইহা হইতে নিম্নবর্তিনী প্রজাসমূহ স্থ্টি করিয়া থাকেন , এবং 
সেইজন্যই ( বৈশ্ব্দেবে ) নয়টি প্রযাজ ও নয়টি অনুযাঁজ হইয়া! থাকে ।৩৬ 

২১। (ইহাতে) তিনটি সমি ইট য ভুঃ*৪ হইয়া থাকে; কেননা, ইহা 
( অন্তান্ত ) হবিধজ্ঞ হইতে মহত্বর ( "জ্যায়১” ),৩* (কারধ) ইহাতে, নয়টি 
প্রযাজ ও নয়টি অন্ুযাজ ইয়া থাকে । অথবা একটিও ( সমিষ্টযজুঃ) হইতে 
পারে, কেননা! ইহা হবিরজ্ঞ ।৩* তাহার (বজমানের, গোষ্ঠে ) প্রথম জাত 
গো (এই বৈশ্বদ্ধেব পর্বের ) দক্ষিণ! হইয়া! থাকে। 





৩১। ভ্রঃ--র্থ কণ্ডিকা। 

৩২। অর্থাৎ প্রধান যাগের পুর্বে ও পরে-সায়ণ । 

ঙঙ। বরুণগ্রধাসেও এইরূপ, ২, ৪, ও, ৩০, ৪১ 3 সাকমেধীয় মহাহবিতেও এইরূপ, কা. 
শ্রৌ, ৫২, ৮। | 

৩৪ | দ্রষ্টবা ১. ৭, ৩. ২৫ ইত্যাদি। 

৬৫। দর্শ ও পুর্ণমাস হবিধরজ্জের মধ্যে; ইহাতে প্রযাজ পাঁচটি ও অনুযাজ তিনটি (১, ৪. 
৪, ১ ১, ৬, ৪, ১১--১৩ )। বৈশ্বদেব পর্বেধ তাহার! প্রত্যেকে নয়টি হওয়ায় তাদৃশ দর্শ-পুরণাস 
হইতে ইহা! মহত্তর। 

৩৬। সমিষ্টঘতূর্হোম একটি হইলে দর্শ-পুর্ণমাসে (১. ৭.৩, ২৮)যেমস্ত্রে (বা. স*২, ২১, 
২) ৮,২১) হোম করা হয়, এখানেও সেইমন্ত্রে হইয়া থাকে। তিনটি হইলে একটি বাত, একটি 
বজ্ঞ, ও আর একটি ব্রপতিকে হত হইয়! থাকে ) তাহাদের মন্ত্র বখাকবে বা, সং ৮. ২৯1৮, 
ই, ১) ৮, ২২, ২। কা, তৌ, ৫৭ ২. ৮। 


৯৪ শতগধ ব্রান্ধণ [৪ প্র.৩আ!. 


“ “ই । : রক তাহাদিগকে গ্রহ করিয়াছিলেন । ভাঁযার- বরণগৃহীতছও- 
যার গরিনীধূৎ হইতে লাগিল, নিশ্বাস গ্রহণ ও গ্রশ্বান ত্যাগ-কবিতে করিতে 
(ইাঞাইতে হীম্কাইতে.)* তাহারা গুন! পড়িরাছিল ও বলিয়া পড়িয়াছিল। 
প্রাণ ও উদ্ধানই (এই ছুই বাযুই)* ইহছা্দিগের নিকট হইতে অপক্রান্ত হয় নাই, 
আঁ অন্ক সমন্ত দেবতাই* অপক্রান্ত হইয়াছিল ; এবং তাহাদের উভয়ের জন্যই 
ইহার ( ্রজাপতির ) প্রজাসমূছ পরাভূত ( বিনষ্ট ) হয় নাই। 

৩। প্রজাপতি তাহাদিগকে এই ( বরুণপ্রঘাস ) হবির দ্বারা চিকিৎস! 
করিকাছিলেন ; এবং তাছার যে সমস্ত প্রজ! জাত ছিল, এবং যে সমস্ত অন্ধাত 
(ছর্থাঞজ জনিষ্যমাণ ) ছিল, সেই উভন়বিধকেই তিনি তাহ! দ্বারা বরুণপাশ 
হইতে প্রমুক্ত করিয়াছিলেন ; তাহার সেই সমস্ত প্রজা রোগহীন ও পাঁপহীন 
রদ 1* | 

' ৪ ইনি (জমান) যে ( বৈশ্বদেবের ) পর চতুর্থমাসে" ই সকল 


বরণের ধব প্রধ' স অর্থাৎ তক্ষণ হেতু প্রজাসমুহেয় মাম বরুণ প্রধাস। জনস্তয় তিনি 
বলিস্বাছেন বে, এরাপে বরুণপাশপৃহীত প্রজাবৃন্দের পাশ বিমোচনের জন্ত অনুভিত হয় বলিয়। 


লক্ষণান্ধ বাগেরও নাম বরুণপ্রযা স। 
1 পপরিদীর্লাঃ 1” সায়গ--“পরিতে! দীর্যযমাপাবয়বাঃ” তাহাদের শরীর চারিদিকে ফাটিয়া 
িয়াছিল। 


ও। পজনভাশ্চ প্রাণতাম্চ ;* প্অনতাঃ চেষ্টসানাঃ হত্তপদাদিধূননং কৃর্ববাণাঃ প্রাণতান্চ 
আপনয্যাগারং শ্বাসোচ্ছাসাদিলক্ষণং কুর্ব্তা:”-সায়ণ। 

৪) ১,১৩৬, ৬ টাক! জষ্টবয। 

৫। অর্থাৎ অন্তান্ত ইল্রিয়? সায়শ বলেন--ইন্জরিয়াধিষ্ঠাতী অগ্ল্যাদি দেখত] | 

৬1 তৈতিনীয়ব্রাজ্ষণে (১.৬.৪.১) এতৎসন্বন্ধে আখ্যার্িকাটি এই প্রকার £--প্রজাঁপতি সবিতা! 
( অর্ধাৎ ভূতসমূহের উৎপাদক ) হইয়া প্রজাসমূহ কৃষি কদিয়াছিলেন। তাহা! ইহাকে অব! 
করিয়াছিল এবং ইহার নিকট হইতে চলিয়! গিয়াছিল। ইনি বরণ: হইয়া] বরুণের ( বন্গণপাশরূপ 
জলোনর রোগের--সায়ণ তৈ,স,. ৯৮.৩.১) দ্বারা সেই প্রজাসযূহফে গ্রহণ করিয়াছিলেম। 
পরজীসমূহ বরপগৃহীত হই! পুনর্বার প্রজাপতিকে নাধরাপে স্বীকার করিধার ইচ্ছা করিয়া তায় 
নিকট ধার্বিত হইয়াছিল । তিনি তখন এই বরণপ্রধাস-নাম্ যাগসধূহ দর্পন কঁরিলেন। এবং” 
তৎসদূর্ উনুষ্টান কাঠিলেন 'ও তা হাদেরই। সবার! বরণপার্প হইতে প্রজাসগূহকে মুক্ত করিলেন " 

৭1 হ.৪২,৯) 2ম: টীকা) ৮ অথ বশ্চতুযু চত্যুণমাসেধু স টিকা আপ, জৌ, ' 
৮.৪,১৩ ) কা, শ্রো, &২,১৯-২০। 


€ অ; ২ আস.) দ্বিতীয় কাণ্ড ' ১৪৭ 


( বঙ্ছানাণ ছবির ) ছারা যাগ করেন, ( ভাহার কারণ এই যে ),ভাহাঁতে খরুণ 
হার গুজাসমূহফে সেইরূপে গ্রহণ করিতে পারেন না ) দেবগণ (পূর্ধৈ্ ইহা) 
করিক্জাছিলেন, এই জন্য তিনিও ইহা করেন) এবং যে সকল প্রজা হইয়াছে, 
ও যে সক্ষল প্রজা হয় নাই (অর্থাৎ জনিব্মাণ ) ইনি সেই উভয়কেই বরুণ- 
পাঁশ হইতে প্রমুক্ত করেন, এবং ইহার সেই প্রঞজাসমূহ রোগহীন ও পাপহীন 
হইয় থাকে | 'ষেই জন্যই তিনি এই সকল ( হবির ) দ্বার! চতুর্থ মাসে যাগ 
করিয়! থাকেন। ৰ 

£। তাহাতে (বরুণ প্রধাসে ) বেদি ছুইটি ও অগ্নি ছুইটি হইয়! থাফে।? 





৮। এই ছুইটি বেদির একটি অধধর্ধণার ও অপরটি প্রতিপ্রস্থাতার। আহবনীয়ের পূর্বদিকে 
তিন প্র্রম (পদ) বা ততোধিক স্থান ভাগ করিয়া উত্তর ভাগে একটি এবং দক্ষিণ ভাগে আর 
একটি বেদি নির্দিত হয়। উত্তর ভাগে নির্টিত বেদি অধ্বযু্টর , দ্বিতীয়টি প্রতিপ্রস্থাতীর । এই 
দুই বেদির মধ্যে এক প্রাদেশ অথবা ত্রয়োদশ অঙ্গুলি ( “পৃথণ বৌধায়ন ; মণিবন্ধ হইতে মধাসাফুলিয় 
অগ্রপর্যাত্ত--যাজ্যিকদেব) বাবধান থাকিবে (ভিন্ন ভিন্ন পরিমাণ বাবধানের জন্য সষ্াঃ-নাপ, ত্র, 
৮.৪.১০ )। এই উভয় বেদির মধ্যে প্রতিপ্রস্থাতার বেদির পরিমাণ দর্শপুর্্মাসীয় বেদির স্তায়ই হইয়া! 
থাকে ; অধ্বরূ্ণর বেদির পরিমাণসন্বন্ধে মতভেদ আছে। কেহ কেহ বলেষ ইহা পশ্চিম দিকে 
তির্যযক্‌ ( অর্থাৎ উত্তর-দক্ষিণে ) বিস্তারে স্কারি অরদ্ধি, পূর্ব-গশ্চিমে দৈর্ঘো ছয় বা সাত অরত্থি, এবং 
পূর্বে তিধ্যক্‌ (বিস্তারে ) তিন অরত্বি হইবে। কেহ কেহ বলেন পশ্চিমে তা ৪০০ অঙ্গুলি, রব 
পশ্চিষ্ দৈর্ধেয ১৮০ অনুলি, এবং পূর্বে উত্তর-ক্ষিণ, বিস্তারে ৮৬ অঙ্গুলি হইবে। অঙ্গুলিশব্দে এখানে 
এক অরদ্ধির টতুর্থিংশ ভাগ বুঝিতে হইবে। আবার কেহ কেহ বলেন, উনি ছুই প্রকার হইডেও 
অধিষ্ষপ্রমাণ বেদি করিতে পার! যায়। উত্তরদ্জিকের বেদির পূর্ববধারে ঠিক মধাস্ুলে একটা শঙ্কু (অর্থাৎ 
কীলক; খুটি) স্থাপন করিতে হয়। দক্ষিণভাগের বেদিতে উতৎ্কর (বেছি, 'মার্জন করিয়া ধূলি- 
প্রতৃত্তি ফেলিবার জনা ক্ষুত্র গর্ত ) করিতে হয় না, উত্তরদিকের বেদিতে যে 'ঈৎকয় থাকে তাহাতে 
উভয় বেদিরই কার্ধা হইয়া থাকে। বেদির নির্শাণ ও মার্জন[দিয় পর অধ ক্ষ 
(৮১৭৮, টীকা) ১.২.২৬) টাকা) ও শম]| (খদিরকাঠঠনির্শিত ৩৬ অথবা ৬২ অনলি দীর্ঘ 
কাঠি, ইহার অগ্খে আট অঙ্গুলি পর্ধান্ত এক একটা করিয়া বল গ্রহ্থি রমা করা হয়; কেহ 
বলেদ ইহ! পাছে প্রমাণ, ঘাদশা্,ল। বিশেষ বিবরগ অন্তত্র বজিরপাত্র-নাসক বিশেষ অংশে প্রত 
হইবে ।) প্রহথ করিয়| উত্তরদিকের বেছির উৎকর প্রদেশের পূর্বে গমনাগমনের অন্ত একট পথ ছাড়িয! 
যেঙ্গির সংলগ্র (শাখাস্তর-অতে এক বধ ছুই প্রঞ্রম বাবধানে, অথবা! অপরিষিত স্থলেই) একটি চা বা ঢা 
(গর, বক্াঙ্গাণ প্রকারে নির্দিত গর্ভের নাম চাত। ল, “দানাদিসংস্কারসংস্কতস্য গর্ভ মানবের, 
স্প্ধানিধদের, কা. শর, ৫. ৩. ২০ ) খনন কন) এননের প্রণালী পইয়প :--প্রথমে পূর্ব 


১৪৮ শতপথ ত্রাঙ্গণ | ৪ প্র.গতা 


মেখানে যে বেদি ছইটি ও জবি ছইটি ভূইয়! থাকে, তাহাতে তিনি (উর ও 
ঘর্ষিণ,এই ) উভয় দিকেই প্রঙ্গারমৃকে বরুণপাশ হইতে প্রমুক্ধ রিয়াল 
- বে সকণ প্র! ) এখান হইতে উর্ধবর্তিনী ও এখান হইতে অধোব্ছিনী | 


যেই জন্যাই বেদি ছুইটি হইয়। থাকে । 





স্থানে শম্যাধানি পশ্চিম দিকে উত্তরাগ্ররণে স্থাপন করিয়া! ( বা, সং «, ৯..১ মন্ত্রে) দ্ষ/য সবার 
তাহার ভিতরে ধারে ধারে উত্তরাগ্র একটি রেখ! করিতে হুইযে। তাহার পর মধ্য একপমা। 
পরিনিত ব্যবধান দি পূর্বদিকে পূর্ববৎ উত্তরাগ্র শম্যা! পাতিত করিয়! (বা, সং ৫১৯, ২. সন্ত) 
বা বার! রেখা অধ্বিত করিতে হইবে, এইরপ বখাজাম ছক্ষিণ 'ও উত্তর পার্সেও শম্যও কষা 
সাহাযো (বা. সং. ৫. ৯. ৩-৪ মন্ত্রে) অপর দুইটি রেখা অদ্ধিত করিলে একটি চতুফোণ 
স্থান অন্ধিত হইবে। অনস্তর অধবঘূ যজমানবর্ত্ুক ল্পৃষ্ট থাকিয়া (বা, স, ৫. ৯, ৫ অস্ত্রে!) 
& অন্ত স্থানে ক্ষ্য হবার! প্রহার করেন, এবং ১৬ ও চ্ছ্য দ্বারা উৎধাত পুষীয (মৃত্তিকা) 
গরছণ করিয়া ( বা. স. ৫. ৯. *-_-৭ বস্ে) পূর্ব স্থাপিত শুর নিকট লব স্থাপন করেন । জন্মীও 
বর মৃত্তিকাকে হত্বদবয় দ্বার! সেখানে চাপিয়! দেন। অধ পুর্বববৎ অথবা ছুইবার মৃতিক| ঝানয়ন 
করেন, এবং আত্রীএ্ও তাহা সেখানে চাপিয়! দেন। অনভ্তর অধ্বধু অভ্রি ( কোদালবিশেষ ) 
গ্রহণ করিয়া & চাত্ব।ল খনন করেন ও (বক্ষামাণ ) উত্তরবে দি নাঁসক স্থঙিলের উপঘুক্ক হত 
মৃত্তিকা ফোনে! ঝুদীতে গ্রহণ করিয়া (বা, সং ৫, ৯. ৮ মন্ত্রে) পূর্বোক্ত শঙ্ক, স্থানে লইন্ব| যান। এবং 
তাহা দ্বারা একটি শঙ্যাপরিমাণ চতুক্ষোণ বেদি নির্মাণ করেন। উত্তরদিকের বেদির ক্ষেত্রফলের এক 
তৃতীয়াংশ সমচতুরত্ব করিলে বতট। হয়, এই বেদি ততটা হইলেও চলে । ইহারই নাম উ তত র বেছি 
( অর্থাৎ উপরিস্িত ব1 উত্তরদিকে স্থিত বেদি)। এই উত্তরবেদির মধাস্থলে প্রঃদেণপ্রধাণ 
সষচছুরত্র একটি নাভি (গর্ত) করিতে হয়। অনভ্তর (বা স. ৫, ১০, ২ মন্ত্রে) উত্তরবেদি 
প্রোক্ষণ করিয়া! (৫. ১০, ও মন্ত্রে) তছুপরি সিকত! ছড়াইয়! দেওয়া! হয় এবং সমন রাছি 
উতর শাখা, পক্ষপাধা, অথব। দর্তসমূহের ছর। তাহাকে আচ্ছাদন করিয়। রাখ! হহ। অগস্তর 
প্রাজকালে অধ্ববুু ও প্রতিগ্রস্থাত! উভয়েই এক একটি ই (একত্র বন্ধ কাঠথগুলমুহ, 
১৭ ২, ৬, ১, টীকা! ভরা? এ সন্বন্ধেও মতভেদ আছে ) আহবনীয় অস্ত্িতে ধরাইবার জন্ত ছাগন 
করেন, এবং তাছ। ধরিয়। উঠিলে গ্রহণ করিয়া, লিকত! (উ পব মনী, “্উপবগ্যতে উপগৃহাতে 
অগিরাভিরিতি উপযসন্তং সিকতা; ) অগরা্ধারণ্ে গানে সন্তাপপরিহারায় উপ সমীপে করত 
স্াপরস্ীতি হরিখা মিন১-ফা, শ্রো, ৫, ৪, ২. ব্যাথ! )। জথব। (চাত্বাল হইতে গৃহীত) স্ঙধিকা বার! 
রব কর্গরাদি পাবে তাপ নিষারণের স্ব স্থাপন করিয়! ( বথোক্ত বিধিতে ) উভয়েই বব স্ব বেদিতে 
লইদু| বান; প্রতিপ্রস্থাত। নিদের যি লইয়া যাইবার সমন্ব তাহা বায হতে ধায়ণ কমি) হজিণ 
হতে ক্ষ দ্বার আাছবনীয় হুইড়ে জায় করিয়া অধযুণবেদির মধাম্থুল পর্যাস্ত। কিংব। উদরবেরি 


& অ.২আ্রা.] দ্বিতীয় কাঁও ১৪৯ 


৬1 তিনি উত্তর দিকেরই বেদিতে উত্তরবেদি উত্থাপিত কয়েন, 
দক্ষিণ দিকের (বেদিতে) নহে। ক্ষত্রই বরুণ,» এবং সরুৎ্সমূহ প্রজা 
(শবিশ$ )$ তিনি ইহাতে ক্ষত্রকেই গাজাসমূহের উপরে ( প্উত্তরং” ) করেন, 
এবং সেই জন্যই উপরি-আসীন ক্ষত্রিয়কে নীচে স্থিত প্রজাগণ উপাসন! করিব 
থাকে । অতএব তিনি উত্তর দিকেরই বেদিতে উ ত্ব রবে দিকে উত্থাপিত 
করেন, দক্ষিণ দিকের নহে। 

৭। (এখানে) এই পাঁচটি হবিই হইয়া থাকে ১১ কেনন।! প্রজাপতি এই 
সমস্ত হবিরই দারা প্রজাসমুহ হ্ট্টি করিয়াছিলেন । যে সকল (প্রজা) 
ইহা হইতে উর্ধে এবং ইহা! হইতে নিগ্ে অবস্থিত, প্রজাপতি সেই সমহ্থ 





রযাত্ত অথবা উততরবেদির দাক্ছিণত্োণি পৃষ্ঠ একটি রেখ! অঙ্কিত করেন। অধ্বহুর্ণ উত্তরবেদি 
সমীপে জরি লইয়| গরিয়। অন্য ব্যক্তিকে সেই অগ্নি ধারণ করিতে দেন, এবং নিজে প্রোক্ষণা 
জল জইয়! ও উত্তরবেদির [দক্ষিণ ভাগে বেদিমধো উত্তরসুখে উপবিষ্ট হইয়| এ জলের বার] 
উত্তরবেদির বধাক্রষে পুর্ব) পশ্চিদ, দক্ষিণ ও উত্তর দিক্‌ (বা, স, ৫* ১১, ১-৪) প্রোক্ষণ করেন, এবং 
অবশিষ্ট জল বেদির বাহিরে দক্ষিণাংলের দংলগ্ন স্থানে ঢালিয়। দেন (বা. স. ৫, ১৯, ৫)1 অধর 
পূর্বেই জুহুতে পঁচবার আজ্য গ্রহণ করিয়া কাহাকেও ধরণ করিবার জন্ভ দিয়া রাখেন, এবং 
আর এক জন দেবদর্ুকাষ্ঠের তিন থানি পরিধি (১২৬, ১৩, টাক। ১৪) গুগৃগুলু। হৃগন্ধি- 
তেঞ্জন ( রৌহীত বৃক্ষের পুষ্প ), এবং মেষের সম্তকস্থিত লোম এই কয়টি জিবিস আর এক জনের 
হস্তে থখাকে। বেদি প্রোক্ষণের পর অধ্বযূ যেদির উত্তর দিকে উগবেশন ও ছক্ষিণ জানু আকুঞ্িত 
করিয়া পূর্বোক্ত নাতির চারিদিকে দর্ত আস্তরণ করিয়া স্বর্ণ অবলোকন কিতে করিতে নাভির 
দুই শ্রোণি, ছুই অংল ও মধ্য স্থলে পূর্বধাক্ত পঞ্চগৃহীত আজ (বা. স. ৫. ১২১.১-৫) হোম ফরেন, 
এবং সেই নাভিকে পরিবেষ্টিত করিয়! পরিধি তিনখানি স্থাপন করেন (বাস, ৫. ১৩. ১)) ও 
নাতিষধো গুগ্গুলু, হগফিতেজন ও মেষলোন গ্থ।পন কগিয়! থাকেন ( বা. প. ৫১৩, ২)1 অন্তর 
ভিনি এই গ্তগঞ্ুলুপ্রভূতি ভ্রমর উপরেই অগ্নিকে স্থাপন করেন। প্রতিগ্রন্থাতাও নিজের 
বেকবিতে নির্ষিত এক অরদ্ধি সমচতুরত্র আহবনীয় খরে পঞ্চবিধ ভূমিসংস্কার (ও পৃষ্ঠা ) এবং 
রেখান্ছন (1 পউদ্ধত”, পুনরুত্রে ধন ) ও অততাক্ষশ করিয়া তাহাতে অগ্নি হথাগন করেন। আঃ 
স্প্কী, আ, ৫১৩) ৫ ৩, 8৭ ১১৯ । 

৯»। জত্রস্ক্ষজিয় জাতি। ড্রঃ-১৪. ৪, ২. ২৩। দক্ষিণ বেদিতে মরদ্গণের যাগ 
হইয়া! থাকে। | 

১০। বৈষবদেষে আধ্রপ্রভৃতি যে পাঁচট হুবি বিহিত হইয়াছে, বরপপ্রযাসেও & কাটি 
হইর। থাকে) উ£-৮২, ৪. ২, ৮ ইত্যাদি । * 


১৫০ শতপথ ব্রাহ্মণ | ৪ প্রা. ৩ ক্র 


প্রজাকে ইছানের দ্বার! বরুণ পাশ হইতে উভয়দিকে প্রযুক্ত করিয়াছিলেন । $ 
সেই জন্ত এই পাঁচটি হবি হইয়! থাকে । 

৮। অনস্তয় ইন্জ্র ও অগ্রির জন্য ঘাদশ কপালে সংস্কৃত পুরোডাশ হইব! 
থাকে ।১১ ইন্ত্র ও অগি (যথাক্রমে) প্রাণ ও উদান (স্বরূপ) যেষন কেই 
পুপ্য ( কার্ধা উপকার ) করিলে ( তাহার প্রত্যুপকারূ প ) পুণ্য (কো্ধ্য) করিতে 
হয়, ইহাঁও সেইরূপ । তীছাদেরই উভয়ের জন্য হ্‌হার ( বজমানের ) প্রীজা- 
সমূহ পরাভূত ইয়া! যায় নাই ? তিনি তাহাতে প্রাণ ও উদ্দানেরই দ্বার! প্রজা- 
সমূহের চিকিৎস! করিয়! থাকেন,-্রাণ ও উদানকে শ্রজাসমূছের মধ্যে স্থাপন 
করেন ; এই নিমিত্ত ইন্দ্র ও অগ্বির জন্য দ্বাদশ কপালে সংস্কৃত পুরোভাশ হইয়া 
থাকে। 

৯। উভয় ( বেদিতেই ) পয়সা (রূপ )ষটঁবি হইয়। থাকে । পয় হইতেই 
প্রজাসমূহ সভূত (বৃদ্ধি প্রাপ্ত) হয়, এবং পয় হইতেই তাহার সম্ভূত হুই- 
ফাছে ; অতগর্ যাহা হইতে ( প্রজার!) সম্ভৃত হইয়াছে ও যাহা হইতে সন্ভৃত 
হইয়! থাকে, তাহা (অর্থাৎ তা সম্ভবের কারণস্বর্ূপ পয়) থাকা হেতুই 
তিনি ইঞছাতে (অর্থাৎ পর়স্যারূপ হবি-প্রদানে) যে সকল (প্রজা) এখান 
হইতে উর্ধে এবং যে সকল (প্রজ।) এখান হইতের্শনয়ে অবস্থিত রহিয়াছে, সেই 
সমস্ত প্রজাকে বরুণপাশ হইতে উভয়দিকে প্রমুক্ত করেন। 

১০। উত্তরা (অর্থাৎ অধ্বধুর্যর উত্তরবেদিস্থিত পয়স্যা) বরুণের জন্য হয় ; 
কেনন! বরুণই ইহার (প্রজাপতির) প্রজাসমূহকে গ্রহণ করিয়াছিলেন; অতএব 
তিনি ইহাতে প্রত্যক্ষভাবে বরুণপাশ হইতে শ্রঙ্জাগণকে প্রযুক্ত করেন। দক্ষিণ! 
( অর্থাৎ, প্রতিপ্রস্থাতার দক্ষিণবেদিতে অবস্থিত পয়সা ) মরুদগণের জন্য হইয়। 
থাকে,১৪ এবং মরুদগণের জন্য হইলেই তাহাতে পুনরুক্তি হয় না; আর যদি 
উতগ্ই ( ছুইটি পর়স্যাই ) বক্ুণের জন্ত হয়, তাহ! হইলে তিনি পুনরুক্তি করিস! 


১৯। "তত্র ব্ঠং হবিলৈত্রাগঃ স্বাদপকপালং পুরোডাশে। ভবতি”--কা, শ্রো, ৫, ৪ ২৩ বৃত্তি। 
"১২। হ, ৪.২, ৩ উষবা। 

১৩। কা, তৌ, ৫. ৪, ২৩ বৃত্তি। 

১৪। কা শ্রো ৫ ৫,%। 


€ আ.২ত্া,] দ্বিতীয় কাণ্ড ১৫১ 


ফেলেন ।). আরও, মরুদগণ দক্ষিণ দিকে ইহার ( গরজাপতির ) প্রজাসমুহকে 
বধ করিতে ইচ্ছা! করিয়াছিলেন, এবং তিনি তাহাদিগকে এই (পয়স্যা-) ভাগের 
দ্বারা উপশাস্ত করিয়াছিলেন) দেই জন্য দক্ষিণ (পয়স্যা) মরুদগণের জন্য 
হইয়া! থাকে । 

১১) তিনি তাহাদের ( পয়ন্তাদ্বয়ের ) উভয়েরই মধ্যে করীর (নামক 
ফল )-সমূহ১৯ প্রক্ষিপ্ত করেন। প্রজাপতি করীরসমূহের দ্বার! প্রজাগণের 
সুখ (“কং”) করিয়াছিলেন, .এবং তিনিও ইহাতে প্রজাগণের সুখ করিয়। 
থাকেন । 

১২। তিনি তাহাদের উভয়েরই মধ্যে শমীপত্রসমূহ প্রক্ষিপ্ত করেন।১৭ 
প্রজাপাতি শমীপত্রসমূহের দ্বারা প্রজাগণের গুভ (“শং”) করিয়াছিলেন, 
এবং তিনিও ইহাতে প্রজাগণের ২৯ করিয়া! থাকেন। 

১৩। অনন্তর ক-এর (প্রজাপতির) জন্ত এককপাঁলসংস্কত পুরোডাশ 
হইয়। থাকে। প্রজাপতি ক-সম্বন্ধী এককপালস্ংস্কত পুয়োডাশের দ্বার 











১৫। অর্থাৎ উভয় পয়ন্যাই বরুণের জন্ত হলে বরণের নাম পুনরুত্ত হয়, ইহা উচিত নহে। 

১৬। করীর এক প্রকার হুমিষ্ট হুর ফল, সায়ণ লিখিয়াছেন "মধুরাঃ কলবিশেষাঃ করীর|ধি, 
তানি চোতয্াপথে প্রসিদ্ধ।নি।” শ্রীযুত সামশ্রমী নছাশয় লিখিয়াছেন যে, রাজপুভদার জয়পুর-প্রতৃতি 
অঞ্চলে এই সকল ফল প্রভূত জন্মে; চা অবস্থায় শাকরপেও ইহা ব্যবহৃত হয়। "সৌমানি বৈ 
করীরাপি” (তৈ, ব্রা, :, ৬. ৪, ৫.) ইহার ব্যাথায় (তৈ. স. ১. ৮. ৩.১) 'সায়ণ লিখিরাছেন 
করীর-অস্থুর সোমবল্ীর সায়; তিনি এখানে আরে! লিখিয়াছেন যে, কেহ খ্বেছ খর্জ,রী ফলকেই 
করীর বলিয়া! খাকেন। তৈত্তিরীয়সংহিতায় (২, ৪. ৯.২) এ সন্বপ্ধে এক আখ্যা 
আছে। (সঙ্নযাসাঞজম গ্রহণ ফরিয়াও যে সকল যতির মুখে বন্ধাত প্রতিপাদক বেযাত্ত শুন] বাইত 
না। 'ইঞ্স সেই সমস্ত ধতিকে বধ করিয়া আরণ্য কুহুরগণফে প্রদান করেন-কৌবীতকি বাঙ্ষাণ ) 
তৈত্তিতয়ীয় সংহিতাতেও ৬ঠ কাণ্ডে এইরূপ ভাবের কথ! আছে )। কুকুরগুলি বধন এ সমস্ত য্তির 
মণ্তক ভক্ষণ করে, তখন কপা্গাস্থিগুলি (ভূমিতে ) পতিত হইয়াছিল, এবং তৎসমুরই খর র- 
বৃক্ষযপে বন্মএরহণ করে) ইহাদের ( সার়ণ বলেন,--.ইছাদের ফলের ) রস উপরে উর (কৃমিতে) 
পড়িয়া বায়, এবং তাহাই কদীর হইয়াছে। সারণ এখানেও করীরকে সোমলতা সদৃশ বলিয়া 
বরন করিয়াছছেম। বযাজ্িিকদেব (কা. শ্রৌ, ৫. &. ১) বলিয়াছেন যে, পাতাহীন কাটাগ্গাছ-.. 
জপর্ণং কণ্টকী বৃ |” 

১৭। ক আৌ, ৫, ৫, ১ 


১৫২ শতপথ ত্রাঙ্গণ ৪ পরী. সা. 


প্রজাগণের দুখ (“কং” ) করিয়াছিলেন এবং, ইমিও ইহাতে ফ-সন্বস্বী-৫ক- 
কপালসংস্কৃত পুরোডাশের দ্বারা শ্রজাগণের সুখ করিয়া থাকেন ; অতএব কণ্এর্' 
জন্য এককপাঁলসংস্কৃত পুরোডাশ হইয়া থাকে । | 

১৪। তাহারা১৮ পূর্বদিন১৯ যবকে তুষহীন করিয়। এবং অন্ধাহার্ধ্য- 
পচনে ( দক্ষিণাগিতে ) তাহা ঈষৎ উপতগ্ত করিরা ( ভাজিয়া ) তাহ! দ্বার! গৃহে 
যতগুলি পরিবার থাকে, একাধিক ততগুলি করন্ত পাত্রৎ* (সজ্জিত) 
করিষেন। ই 

১৫। তীহার! সেই সময়ে (যব দ্বারা) একটি মেষ ও একটি মেষীকে 
(নির্ীণ ) করেন।২১ তিনি যদি মেষ( “এড়ক” ) ছাড়া অপর কাহারো 
উর্ণ। (লোম) পান, তবে তাহা প্রক্ষালন ঞকরিয়া সেই মেষ ও মেধীতে 
সংগ্লিষ্ট করিয়া দিবেন; আর যদ্দি মেষ ছাড়া অপর কাহারো লোম না পান, 
তাহা! হইলে কুশই উর্ণ। (-রূপে ব্যবহৃত ) হইতে পারিবে । 

১৬) সেখানে যে ম্ষে ও মেষী (নির্শিত) হয়, তাহার কারণ, এই 
যে মেষ, ইহা বরণের প্রত্যক্ষ পণ্ড; তিনি ইহাতে প্রত্যক্ষভাবেই বরুণপাশ 
হইতে গ্রজাসমূহকে গ্রমুক্ত করিতে পারেন । তাহারা ছুইটি (মেষ ও মেবী) 
যবমগন হয়; কেননা, বরুণ (যে সকল প্রজাকে) গ্রহণ করিয়াছিলেন, তাহার! যব 
ভক্ষণ করিয়াছিল ।ৎৎ তাহারা ছুইটি এক মিথুন হয়) এবং তিনি ইছাতে 


১৮। অধ্ধুণযজমান-প্রভৃতি। 

১৯। যেদিন বরুণপ্রঘাস হইবে, তাহার পূর্ববদিন। 

২০। দধিধুক্ত ছাতুর নাষ ক রস্তঃ তৎপুর্ণ পাত্রের মাম করত পাত্রে কা, শ্রা,৫.৫,২ 
বাজিকেব। সাঁয়ণ এখানে ভৃষ্ট বকূুর্ণকেই ক রভ্ত বঙলিয়ােছেন। কা. শ্রৌ, 
৫, ৫০. ৫০৫ | 

২১। ভুযন্থীন বধ পেবণ করিয়া তাহারই ঘ্বার! একটি মেষ ও একটি মেবীর প্রতিযুক্তি : দির্াণ 
করিতে হয়। কধ্যযু মেষ ও প্রতি গ্রস্থ।ত| যেবী নির্ঘাগ ফরেন। এতৎসন্যন্ধে বিভক্ত হিষয়ণের 
জন্য অ্টব্যস্কা, শ্রৌ, ৫, ৩, ৬. বাজিকদেববৃত্তি। তৈতীরীযবান্গণেও (১, ৬. 8.৪) 
ইহ! আছে। | ও 

২২। বব তঙ্গণ করায় বরণ তাহাদিগকে গ্রহণ করিয়াছিলেন, এইজন্য তাহাদের 'যৌচনের 
দিমিত্ত ভিনি ববময় মেষ-মেবী প্রদান করিয়া সেই ধবই ডাহাকে আবার কিরাইয়! দেন। 


$ গা, ২ রা. ] দ্বিতীয় কাণ্ড ১৫ 


ছার। বরণপাশ হইতে প্রক্লাসমূহকে প্রমুক্ত টা 

থাকেন 
১৭) তিনি উত্তরৎ* পয়ন্তাতে মেষীকে এবং দক্ষিণৎ পযন্তাতে মেধকে 
অবস্থাপিত করেন ) এইরূপেই মিথুন সম্পন্ন হইয়া থাকে, কেননা স্ত্রী পুরুষের 

নিকট উত্তর (বাম ) দিকেই শয্পন করিয়! থাকে 1২৪ 

১৮। অধ্বর্ধ সমস্ত হবিকেই উত্তরবেদিতে আসাদিত ( উপস্থাপিত ) 
করেন, আর প্রতিপ্রস্থাতা কেবল ( মরুদগণের জন্য ) এই পয়ন্তাকে দক্ষিণ 

বেদিতে স্থাপন করিয়া! থাকেন ।২৬ 

১৯। তিনি ( অধবর্ধা ) হবিসমুহু আসাদন করিয়া অগ্সি মন্থন করেন 
এবং অগ্নি মন্থন করিয়া! (ও তাহাকে বিহিত মন্ত্রেষৎ আহবনীযখরে ) প্রক্ষিব্ঠ 
করিয়া ( তাহাতে বিহিত মন্ত্রেখৎ* ) হোম করেন। অনন্তর কেবল অধবর্ঘইৎ» 

( হোতাকে ) বলেন--“সন্দীপ্যমান অগ্নিকে লক্ষ্য করিয়া আপনি ( সাষিধেনী* 

সমূহ ) উচ্চারণ করুন !'** তাহার! উভয়েই ( অধবর্ধয ও প্রতিগ্রস্থাতা, অগ্সিতে 

এক-একখানি করিয়! ) ছুইখানি ইখ্া নিক্ষেপ করেন, উভয়েই ( এক-একখানি 
করিয়া ) ছইখানি সমিৎ অবশিষ্ট রাখেন, এবং উভয়েই প্রথম আছতিঘয় 

(পূর্ববাধার )০১ প্রক্ষিপ্ত করেন। অনন্তর কেবল অধ্বযু্যাই ( আশ্বীএকে ) 

বলেন--'আতম্মীপ্র, অগ্নিকে সম্মার্জন করুন !' ( এই ) আদেশ (-অন্ুসারে অগ্নি) 

সম্মার্জিত না হইতেইৎ-__ 

২৩). অর্থাৎ অধ্বযুণর উত্তর দিকের বেদিতে হিত। 
২৪। অর্থাৎ প্রতিপ্রস্থাতার দক্ষিণ দিকের বেঙ্দিতে স্থিত । 
২৫। কা. শর, ৫,৫,৩। 

৬ কা, শ্রো, ৫, ৫, ৪---৫1 

২৭ বা. প. ৫.৩। 

২৮ বা, সং ৫.৪ । 

২৯। প্রতিপ্রস্থাতাও ইহার সহিত বলিবেন না । 

৩০। বিস্বৃত বিবর়ণের জন্য জষ্টবয ১--৯.৩, ২৯১ ইতাদি। 

৩১ | ১, ৩৬, ১ ইভাদি। | দূ 

৩২। “অসন্ম ্মেব ভবতি সম্ষ্রেবিতম্‌* ভাবামুবাদ কর! হইয়াছে, দ্র ২-সক, আঁ, ৪.৭. 
ও বাঞ্জিকদেষ। 





০ 


১৫৪ | খতগথ প্রাঙ্গণ [ ৪ প্রা, ও-জ$ 


২০। সগ্রািগ্স্থাতা:( গার্জুপত্যের পঙ্চিমে পত্ধীর উপবেশন ছঁনের জি ) 
প্রত্যাগমন কুরেন। তিনি পত্বীকে ( করন্তপাত্র-হোমের উদ্দেশে আহধনীয়* 
সমীগে ) লইয়া! যছিবার জন্ঠ প্রশ্ন করেন-_-'আপনি কাহার সহিত বিচরণ 
কয়েন ?৬% ভিনি যে অন্যের হইয়| অন্যের সহিত বিচরণ করেন। তাহাতে 
বরুরেপরই (নিকটে পাঁপ ) করিয়া থাকেন । তিনি (অধবর্ধ )) যে তীছাকে প্রশ্ন 
করেস,তাহার কারণ এই যে, তিনি (অধবর্ধ) মনে করেন_পাছে ইনি (র্জমান- 
পল্টী) অন্তরে ( পাপরপ-) শল্যবিশিষ্ট হইয়। আমার (এই অগিতে ) হোম করিয় 
ফেলেন। পাঁপ প্রকাশিত হইলে অল্পতর ( অর্থাৎ লঘু) হইয়া থাকে, ক্কেনম! 
ভাঁছা' সভ্য হয়, এবং সেইজন্যই তিনি প্রশ্ন করিয়া থাকেন। আর তিনি যদি 
গ্রডাতর প্রদান না করেন, তাহা হইলে তাহার জ্ঞাতিগণের অহিত ৪ 
ফাকে। 

২১) (অনস্তর )০৪ তিনি তাহাকে (যজমানপত্বীকে এই মন্) বলাঁদ-- 
পশঙ্রগণের নিরাসকারী, প্রভৃতভোজী ও করনে সম্প্রীতিশালী মরাগণকে 
আহ্বাস কছ্ধিতেছি !*** ইহা! (এই মন্ত্র) পুরোনুবাক্যার স্তায়, এবং ইহারই 
দার নচিজি ইহাদ্িগকে (মযূগণকে ) এই সকল (করম্ত-) পাত্রের জন্য আহ্বান 
রা াকেন। 








৬৩। ইছাঁর তাংগর্ধ্যার্থ এই যে, উহার কোন উপপতি আছে কি ন1। বদি ন| থাকে, তবে 
তিনি তাহ! বলিষেন। আর থাকিলে বতগুলি থাকে সমস্তকেই প্রকাশ করিয়া বলিতে হইবে। 
লক্জাধশত নাম না করিলে এক-একথানি তৃণস্বার়।ও তিনি তাঁহ/ প্রকাশ করিতে পারেন। না 
প্রকাশ করিলে ডাহার জাতিবন্ধুর বিয়োগ হয়। কা. শ্রো, ৫. ৫. ৭--৯। ' সনিবশ্রোতন্ুতরে 
আছে-.প্প্রতিগ্রস্থাতা গাহপত্যান্তে পৃচ্ছতি-_পদ্ধি, কতি তে কাস্তাঃ, বদি মিথ্যা বাসি প্রিয়জত্তে 
সংস্থানততীতি ; বং নির্িশেৎ তং বর়ণে। গৃঙ্াত্বিতি বুয়াদিতি।” কাঠকে--“প্রতিশ্রস্থাতা পত্থীষাহ 
কতি তে কাডা। ইতি সত্যং বছেখ, নির্দিষ্টাংস্তান্‌ বরুণে। গৃহাত্িতি |” তৈত্তিরীয় ব্রা্মণেও (১.৬,.৫.২) 
ইহা আছে :--গপন্ধীং বাচয়তি, মেধ্যামেবৈদাং করোতি) অথে! তপ এবৈনামৃগনয়তি। বজ্জারং সন্তং 
ন গ্রব্রয়াৎ প্রিয়ং জাতিং রুদ্ধ্যাৎ অসৌ সে জার ইতি নির্গিশে নির্দিশোবৈনাং বয়পপাশেন 
গ্ীহস্তি ।* 

১৪৪ | অর্থাৎ পন্থী তাহ বর্লিযার পর, কা, আরো, ৫, ৬. ১০। 


৩৫ বা, স. ৩৪৪ । 


৫, ২ বা. ] দ্বিতীয় কা ১৪৪ 


'8২.। যেই সমন্ত ( করস্তপান্র ) প্রতিপুরুষের (জন্য একন্একটি ) হয়! 
থাকে গৃহে যতগুলি (জ্ঞাতিজন ) থাকে, একাধিক ততগুলি (পাত্র ) ক্র । 
তিনি: এইনূপে গ্রতিপুরুষে এক-একটি ( করস্তপাত্রের) দার! তাহার উত্স 
গ্রজাবুন্দকে বরুণপাশ হইতে প্রমুক্ত করেন; আর থে একটি অতিরিক্ত (পাচ্ছ.) 
হয়ঃ তাহাতে তিনি তাহার অজাত ( প্রজাবৃন্দকে ) বরুণপাঁশ হইতে প্রযুক্ত করিয়া 
থাকেন; সেইজন্যই (এ পাত্র সকলের ) একটি অতিরিক্ত হইয়া! থাকে । 

২৩। (করস্ের) পাত্র সমূ হনির্শিত হইয়া! থাকে; কেননা), ভোজ” 
বন্ধ গাত্রেই ভোজন করা যায়। (সেই সমস্ত পাত্র করস্তরূপ-) ষবময় হয়, কেন- 
না। বরুণ ( যে প্রজাবৃন্দকে ) গ্রহণ করিয়াছিলেন, তাহারা ( তাহার ) যব ভজগ 
করিপ্লাছিল। তিনি ( যজমানপত্ধী ) শূর্পের ঘারা (এ করস্তপান্র ) হোম করেন, 
কেননা, শুর্পেরই দ্বার! ভোজা দ্রব্য (অন্ন) করা হইয়া থাকে । তাহা গত্ধী 
হোঁম করেন )** এবং ইহাতে তিনি ( যজমান ) মিথুম দ্বারাই বর্ুণপাঁশ হইতে 
গজাবৃন্দকে গ্রমুক্ত করিয়া থাকেন। 

২৪। তিনি (পদ্বী )যজ্ডের পূর্বে ও আহতিসমূহের টি হোম ফরেন, 
কেনন! প্রজার! (বিশ) অহুতভোজী এবং মরুৎসমূহই প্রজা । শজাপতির 
গ্রজাসমূহ যখন বরুণগৃহীত হইয়! পরিদীর্ণ হইয়াছিল, নিশ্বাস প্রাণ ও প্রশ্বাস 
ত্যাগ করিতে করিতে ( হ্াফাইতে হীফাইতে ) গুইয়! পড়িয়াছিল ও বসিয়া 
পড়িয়াছিল, তখন মরুৎসমুহই ইহাদের পাপ বিমথিত করিয়াছিলেন) সেইয়পই 
মরুদগণ ইহার গ্রজাবৃন্দের পাঁপকে বিমথিত করেন; এবং মেই জন্যই তিনি 
যন্ডের পূর্বে ও আহ্তিসমূহের পুর্বে হোম করিয়! থাকেন। & 


৬৬। যজমানপন্থী করম্তপাত্রসধূহ শূর্পের উপর করিয়! নিজের নন্তক্ষের উপর তুলিয়! ধরেন 
এবং তানস্বর পশ্চিমমুখে তাহা দক্ষিণ অগ্নিতে হোম করেন। কেবল গড়্ীই এই হোন করেন, 
অথবা বজমান ও পত্ী.উভয়েই করিতে পারেন ।--কা. শর. ৫, ৫, ১১। ব্রাঙ্মণে কেবল পর্থীর 
ছোঁম বিহিত দেখা যায়,বিস্ত '“মিধুন ঘারাই” পদে উভয়েরই হোষ নুচিত হইয়াছে । আবার পরবন্তা 
২৫প কণিকার “স বৈ...জুহোতি” বলিয়া পুংলিঙ্গ নির্দেশ কর! হইয়াছে! ৩৮শ টীকা তরষ্টবা। 

৬৭। অর্থাৎ ভ্রবহোম ও আঘার হোমের পূর্বে; পুরবঘটি বজ্ঞ ব! বা গ। অপরটি.হো ম; ২ 
কা, জৌ, ১,২.৫--৭। 


১৫%৬ শতগখথ বাণ [৪ ঞ্া,৩ তা 


২81 স্ভিনি (ষজঘান )৯৮ দক্ষিণাস্িতে এই মন্ত্রে (তাঁছ। ) হোম করেন_- 
“যাহা প্রীমে ও যাহা অরণ্যে”, কেননা, গ্রামে বা জরখ্যেই পাপ'স্ষরা 
বায়”-““যাহ! সভায় ও যাহা ইঞ্জিয়ে--”। তিনি যে বলেন “সভা” তাক্ার 
অর্থ মন্ুষ্যুসমূহে, আর যে বলেন *ইন্ড্িয়ে” তাহার অর্থ “দেবসমূছে' 7 
প্ছামরা যে পাপ করিরাছি তাহা ইছাতে সমর্পণ করিতেছি, ম্থাহা 1৯ 
তিনি ইহাতে এই বলেন যে, “আমর! যাহা কিছু পাগ করিয়াছি, তৎ সমস্ত 
হইতে আমরা প্রমুক্ধ হইতেছি !” 

-*'ই৬। অনস্কর ভিনি মরুৎ পদযুক্ত ইঞ্জের (খকৃ) জপ করেম। 
হকুরগণ ঘরখন প্রজাপতির গ্রজাসমুহের পাঁপকে বিমখিত ( বিলুপ্ত ) করিয্সা- 
ছিলেন, তখন তিনি (প্রজাপতি) পর্থ্যালোচনা করিয়াছিলেন যে, ত্ঁছার। 
(রকুদগগ) আমার গ্রজাসমুহকে বিমথিত করিবে না ।, 

২৭। তিনি (তখন) এই (বক্ষ্যমাণ) মরু ৎ পদধুক্ত ইঞ্জের খেক) 
জপ করিয়াছিলেন । ইন্দ্র ক্ষত্রিয়জাতি, এবং মরুদগণ (তাহার) প্রজা) ক্ষত্রিয় 
জাতিই প্রাজাগণের নিরোধক, ( অতএব সেই ইন্জের ঘ্বারাই প্রজাসমৃ) নিরুদ্ধ 
হইতে পারিবে ) অতএব (বক্ষ্যমাণ ) ইঞ্জের (থক জপনীয় )। 

8৮ । “ছে ইন্দ্র, এই সংশ্রামসমূহে (আমাদের প্রজাবৃন্দকে ) একেবারে 
(যারিও ) না! হে বলশালিন্, দেবগণের সহিত তোমার পৃথক যাঁগভাগ 
জাচছে) তুমি (যজমানকে ) বর বর্ষণ করিয়া থাক, তোমার যবময় হবি 
রহিয়াছে, তোমার মরুদগণকে ( আমাদের ) বাণী বন্দনা করিতেছে 1*৪* 

২৯। অনন্তর তিনি (প্রাতিগ্রস্থাতা ) হহাকে (যজমানপত্বীকে, এরই 
মঞ্ত্র)০১ পাঠ করান--প্কর্মাকারিগণ৪ৎ কর্ম করিয়াছেন,» কেননা, বাহার 





"৩৮1 জপ টাকা তষ্টবা। কিন্তু সাযণভাযো “সা” পদই দেখা বায়, এবং তাহা হইলে তাহার 
অর্থ বজমানপত্থী ধরিতে হইবে। এই পক্ষে পূর্বের নহিত দাসগ্রস্ত থাকে। 
' ৬৯1 বাঁ, স.ও. ৪৫; কা, শ্রো, ৫, ৫, ১১। 
8০1 বা, সং ও, ৪৬. ) কা, তৌ, ৫. ৫, ১২। 
৪১। বা, সং ৩, ৪৭ ; কা, শ্রৌ, ৫, ৫. ১৩। 
'$ই। অর্থাৎ যজসানগণ-.সায়ণ ; খতিগ গণ--মহ্ীধর। 


অহ স্তর দ্বিতীয় কা 2৫৭ 


কর্ম করেন' তীছার! কর্ম করিয়াই ছিলেন $--“হুখোৎপাঞক ₹ গতিয়াগ ) 
'ঝালী সহিত,” কেননা, বামীর সহিতই তীহারা! করিয়াছিলেন) -"্দোধ- 
শ্াের কর্শা করিয়া”, কেননা, দেবগণেরই বর্ম করিয়া)--*ছে সহাবস্থানি- 
কা়গণ,ৎ* গৃহে ( “অত” ) প্রস্থান করুন !” তাহারা ( তখন ) অন্যস্থামি্** 
হইতে ( আহ্ধনীয়সমীপে ) আনীত ( যজমাঁনপত্বীর ) সহিত অবস্থান 
ফরিতেছিলেন বলিয়া তিনি “সহাবস্থানকারিগণ* বলিয়া থাকেন। ' প্গৃহে 
প্রস্থান করুন” ( উহার তাঁৎপর্য্য এই যে), পত্ধী বন্তের পশ্চার্ধ। এবং (গ্রতি- 
প্রন্থাত। ) তাহাকে পূর্বাভিমুখী করিয়া যজ্ঞের নিকটে জাগমন করাইয়া 
ছিলেন। প্অন্ত*-অর্থে গৃহ, এবং গৃহষ্ট প্রতিষ্ঠা; অতএব তিনি ইছীতৈ 
প্রতিষ্ঠীরূপ গৃহেই ইহাকে ( যজমানপত্রীকে ) প্রতিষ্ঠাপিত করেন । | 
৩০। (অনস্তর ) শ্রাতিপ্রস্থাতা (পত্বীকে তাঁহার গ্বানে) ফিরাইয়! লইয়া 
হিয়া (নিজের স্থানে) আগমন করেন। ( অনস্তর) তীহারাঃ* অগ্নিকে ৬ 
সম্মার্জন করেন, এবং অগ্নি সমাজ্জিত হইলে তাহারা উভয়েই৯৭ শেষ 'আছৃতি 
বয় (উত্তরাধার )৪৮ প্রক্ষিপ্ত করেন। অনস্তর অধ্বযু্ঠই (আমমীপ্রক্ষে ) 
আহ্বান করিয়। ৪» হোগাকে বরণ করেন এবং হোতা বৃত হইয়া উত্তরবেদির 
হোতৃ-উপবেশন স্থানে উপবেশন করেন; তিনি উপবেশন করিয়া ( অধ্বয্য 
ও শ্রতিগ্রস্থাতাকে গ্রযাজ অনুষ্ঠানের জন্য )** প্রবর্তিত ফরেন, এবং তাহা! 
উভয়েই প্রবর্তিত হইয়া ক্রকৃসমূহ* ১ গ্রাহণপূর্ধবক ( হোম করিবার জন্ত ঈর্জিণ 





৪৩। অর্থাৎ যজমানের অমাত্ায ও খত্বিগ বর্গ,-স্সার়ণ। 

৪৪ | পদ্থীর বসিবার স্থান। 

৪৫1 আম্ীত) বহুবচন গৌরবার্থ। 

৪৬ | প্রথমে উত্তরবেদির আহবনীয়কে সম্মার্জন করিয়। পরে দক্ষিণবেঙগিক্ন আহবনীয়কে লল্মার্জান 
করেন। 

৪৭1 অধ্বঘু[ ও প্রতিগ্রস্থাত।। 

৪৮ ভ্র£--১ ৩. ৬.১ ইত্যাদি; পূর্ববর্তী ১৯শ কগ্ডিক11 

৪৯। দ্র ১০৮১, ৪, ৩১৬, ৪ টীকা ) ১৬১৮ টীকা। 

৫৩1 ছে ১১, ৪.৪.» ইত্যাদি। 

৫১। অধ্বধু ও গ্রতিপ্রস্থাত। উভয়েরই পৃথক্‌ পৃথক্‌ জুহ ও উপভৃৎ থাকে। 


৫৮ গাতগথ ব্রাহ্মণ | ৪ প্র, গুভ্রা, 


রিকে পূর্ববন্থান ). জতিক্রমপূর্বক গমন করেন; অভিজ্রমপূর্বাকষ গমন 
করিত অধ্বফু্ঁই (হোতাকে ) আহ্বান করিয়! (প্রথম প্রযাজসহন্ধে) 
করেন-”'নমিৎসমুক্রে উদ্দেশে যাক্জ্যা পাঠ করুন !' ( আর অন্তান্ত গুযাজসন্বন্ধে 
বলেন ) 'যাজ্যা পাঠ করুন ।*ৎ তাহার! উভয়ে চতুর্থ ** প্রযাজে ( উপভৃৎ 
রইজে, ভুছুতে আজ্য ) সমানীত করির! নয়টি প্রযা্গ** অন্থষ্ঠান করেন । 
৮৩১) আনত্তর অধরযুই. আগ্নে় আজ্যভাগ ( লক্ষ্য করিয়া!) ( হোতাঁকে ) 
বঙ্গেন-'জগ্রির অভ্ুবাঁকা! উদ্ভারণ করুন? এবং তাহারা উভয়ে (অধ্বু ও 
গ্রতিগ্রস্থাতা, এবান্থিত ) আজ্যকে চারিৰার অবদান (অর্থাৎ খণ্ডন ব। বিভাগ) 
করিব (হতে ) প্রাণ করেন ও ( পুর্বস্থান ) অতিক্রমপূর্বক ( উত্তরদিকে ) 
গমন করেন। অতিক্রমপূর্বক গমন করিয়। অধ্বযুই ( হোতাকে ) আহ্বান 
করেন ও বলেন "অগ্নির যাজ্য। উচ্চারণ করুন ! এবং বষট.কার উচ্চারিত হইলে 
ভাকারা উভয়েই (শ্ব ্ছ আহুবনীয়ে হোম করেন )। ্‌ 

২ |. অন্তর অধবযু্যই ( হোতাকে ) সৌম্য (সোমদেবতার ) আজ/ভাগ 
(ক্ষ, করিয়া! ) বলেন,--সোমের অন্থবাঁকা। উচ্চারণ করুন! এবং তাহার 
উদ্ধারে জাজ্যকে চারিবার অবদান করিয়! গ্রহণ করেন ও অতিক্রমপূর্ব্বক 
গমন. করেন। অতিক্রমপুর্বক গমন করিয়া অব্বধুর্ট হোতাকে আহ্বান করেন 
&. বেন 'সোমের যাজ্য! উচ্চারণ করুন | এবং বষট-কার উচ্চারিত হইলেই 
ভাহারা' উভয়ে হোম করেন । 


৫হ। ভর :স্পকা, তৌ, ৩. ৫. ও; আপ, শো, ৬, ৫, ১। 

৫ও। মুলে এখানে “্চতুর্থে চতুর্থে” আছে ) সায়ণ বলেন প্রতিপ্রস্থাত! ও অধ্বযূণী এই ছুই 
জনে কাজ ফরেন বলিয়া ছুইবার প্চতুর্থে চতুর্থে। বলা হইয়াছে--”6তুর্থে চতুর্ধে ইতি বীনা 
হিজাগেগর। 

৫৪ । বৈশবদেবপর্বেধ নয়টি প্রযাজ ও নয়টি অনুযাজ হইয়! থাকে, ইহা পূর্বে (২.৪.২.২০) 
উদ্ক' হুইক্াছে। এই প্রবাজগুলির দেবতার ক্রমিক নাম এই :--১ সমিৎসমূহ, ৎ তনুনপাৎ (বা 
মরাশংস )১ ও ইড়.সমুহ। ৪ বহিসমুদ ( এই চারিটি ছবিরজ্ঞেও সমান, ১, ৪. ৪, ৯১২, প্র১ 
১ম ভাগ, ১৫২ পৃ. ১০ টীক1)) ৫ (দিব্য) খ্বারসমূহ ( ছুরঃ ব| দ্বারঃ ), ৬ উধাও রাজি ( উা- 
সামক্ত। ) ৭ দৈব হোতৃগণ। ৮ দেবীত্রয় ( ইঠা, সরন্বতী ও তারতী )১ও » অন্নিপ্রভৃতি বাজ্যাপঠিত 
বান ফেব । 


«কস. ২ জা. ] দ্বিতীয় কাণ্ড ১৩৯ 


৬৩) সেখানে বাক্য দ্বারা বাহ! কিছু কর্তব্য থাকে, বঅধবর্ধ,ই বাহ! 
করিয়া থাকেন, প্রতিগ্রস্থাতা নহে ।** যেখানে ( হোতৃকর্তৃক") বহট কার 
উচ্চারিত হয়, সেম্ানেই অধ্বু্ই যে ( হোঁতাকে ) আহ্বান করেন (ভাঙার 
কারণ এই যে ),- 

৩৪ | প্রতিপ্রস্থাতা (অধবয্যু র) ক্কৃতান্ু কারীই হইয়! থাঁকেন।** ফেলনা, 
বয়ণ ক্ষত্রিয়জাতি এবং মরদগণ (তাহার ) প্রজা) সেই জন্য তিনি ( প্রতি- 
প্রস্থাতা ) ইহাতে গ্রজাকে ( ক্ষত্রিয়ের ) কৃতান্ুকারিণী ও  অন্ুগামিনী করিনা 
থাফেন। যদ্দি প্রতিগ্রন্থাত। ( হোতাকে ) আহ্বান করেন, তাহ! হইলে তিনি 
প্রজাবৃন্দকে ক্ষত্রিয়ের প্রতি প্রতিলোমভাবে উদ্যত করিয়! থাকেন এবং পেই 
জন্গই তিনি আহ্বান করেন ন!। 

৩৫। প্রতিগ্রস্থাত! শ্রগন্য় (ভূহু ও উপভৃৎ্) হস্তেই (ধারণ) ধরি 
উপবেশন করেন এবং অধ্বযুর্য তখন এই সমস্ত (বক্ষ্যমাণ ) হবির দ্বারা (কার্ধে) 
মস্রীপর হন, বথা, অষ্টকপালে সংস্কৃত আগ্নেয় পুরোডাশ, লৌমা ( সোমের ) 
চক, হাদশ বা! অষ্ট কপালে সংস্কৃত সাবিত্র € সবিতার ) পুরোভাশ, সারস্বস 
( সরশ্বতীয় ) চরু, পৌষ ( পুষার ) চরু, এবং দ্বাদশ কপালে সংস্কৃত উজ 
(ইঞ্জ ও অগ্নির ) পুরোভাশ । 

৩৬। অনস্তর তাহারা উভয়ে এই পয়ক্ঠা্য়ের ঘবারা কার্য করিবার জন 
(পূর্ষোক্ত মেষ ও মেষীকে ) পরম্পরের স্থান পরিবর্তন রিয়া রাখেন, 
সেই যে মেষ মারুতী (পয়স্তায় ) ছিল, তাহা তিনি বাকুণী ₹ পরস্তায় ) স্থাপিত 
করেন, এবং বারুণী (পয়ন্তায়) যে মেষ ছিল, ভাঙী তিনি মাঁকুতী 
( পয়সায় ) স্থাপিত করেন । তাহারা উভয়ে যে এইরূপ পরস্পরের স্থান পরি 
বর্তন করিয়া! রাখেন (তাহার কারণ এই যে), বরুণ কত্িয় এবং পুরুষ 
বীধ্যত্বরূপ ; তাহার! ইহ! দ্বার! ক্ষত্রিয় বীর্ধ্যই স্থাপন করেন । স্ত্রী অবীর্ধ্যা 
এবং মক্ষাগণ প্রীজান্বরূপ ; তাহার! ইহাতে শ্রজাকে অবীর্ধ্যই করিয়া থাফেন।। 
এবং এইজন্ঠই তাহার! এইরূপে পরস্পরের স্থান পরিবর্তন করিয়া রাখেন। 





৫৫1 জাপ, শ্রো, ৮, ৫. ১৭। 
৫৬ | কা, আৌ, ৫, ৪, ৩৩---৩৪ | 


১৬৩ শতপখ ত্রাঙ্গণ | [৪ প্র. গজ, 


১1 জনত্তর ব্অধবধূ্টই (হোতাঁকে ) বলেন--'বরুখের অন্থক্াক্য 
উচ্চারণ করুন!” তিনি (জুহৃতে কিঞিৎ) আজ্য আন্তরণনধগে টাক! 
বারুণী পয়ন্তার ছুইবার অবদান করেন ( অর্থাৎ এ পয়ন্তা হইতে দুইবার কিছু 
কিছু কাটিয়! গ্রহণ করেন ), এবং অন্ততর অবদানের সহিত মেষকে (ক্রকে ) 
অবস্থাপিত করেন৷ অনন্তর তিনি ( তাহার ) উপরে আজ্যধারাঁপাত করেন, 
এবং (পয়সায় ষে স্থান হইতে ) অবদ্দান ছুইটি (কর! হইয়াছিল, সেই স্থান) 
স্বৃতাক্ত করেন। অনন্তর তিনি (দক্ষিণ দিকে) গমন করিয়া ( হোতাকে ) 
বলেন--বরুণের যাজ্য। উচ্চারণ করুন ! এবং বষট্কাঁর উচ্চারিত হইলে তিনি 
(তাহ! ) হোম করেন। 

৩৮। অধ্বহুর্ণ হস্তে ক্রগৃন্বয় ( ভুহু ও উপভূৎ্) গ্রহণ করিয়া রী 
শ্রতিক্রান্থাতার বন্ত্র ধারণ করিয়া ( হোতাকে ) বলেন-_-“মরুদগণের অন্থুৰাক্য| 
উচ্চারণ করুন!” প্রতিগ্রস্থাতা (জুহৃতে কিঞ্চিৎ) আজ্য আত্তরধরূপে 
চালেন, এবং ম্বারুতী পয়স্তার ছুইবার অবদান করেন তিনি অন্ততর 
অবদানের সহিত মেষীকে (ক্রকে) অবস্থাপিত করেন। অনস্তর তিনি 
(গ্রন্ধার উপরে ) আজ্বধারাপাত করিয়া, ( পয়ন্তার যে স্থান হইতে ) অবদান 
ছইটি (করা হইয়াছিল, সেই স্থান) ঘ্বতাক্ত করেন ; এবং (অগ্নির দক্ষিণদিকে) 
গমন করেন। ইহার পর অধ্বযু্ই ( হোতাকে ) আহ্বান করিয়। বলেন-- 
“আপনি মরুদ্গথের উদ্দেশে যাঞ্যা পাঠ করুন ! এব বষট্কার উচ্চারিত 
হইলে তিনি ( গ্রতিপ্রস্থাতা, তাহ! ) হোম করেন । 

ও৯। অনস্তর অধ্বযূর্টই ক'র (প্রজাপতির) এককপালসংস্কত পুরো- 
ডাশ লইয়। (কার্ধ্যে) অগ্রসর হন? এবং (&) ক'র নিমিত্ত এককপাঁল- 
স্টরোডাশের দ্বারা (কার্যে) অগ্রসর হুইয়। ( হোতাকে ) বলেন-স্ন্থিষ্টকুৎ 
অগ্মির ভ্যনুবাকা। উচ্চারণ করুন! অধ্বয্যু“ সমস্ত*' হবি হইতেই এক-একরার 
করিয়া অবদান করেন, আর প্রতিগ্রস্থাতা কেবল এই ( মারুতী) পর়ঙ্কার 


৫৭1 অর্থাৎ অগ্নি হইতে ক-্প্ধাস্ত দেবতার ; যথা, অগ্নি সোম, সবিতা) সরন্থতী, গৃহ, 
ইঞ্জাপ্রি, ররুণ। মরুদগণ। ও ক | 


৫ জ. ২ অ. দ্বিতীয়কাং ১৬১ 


একবার অবদান করেন । অনস্তর তাহারা তহুপরি ছুইবার আজ্াধারাপাঁত করিয়া 
উদ্চর়েই ( দজিপদিকে ) অতিক্রমপুর্ববক গম্নন করেন) গমন করিয়া অধ্বধুর্তই 
( হোতাকে ) আহ্বান করিয়া বলেন---ন্থি্কুৎ অগ্নির যাজ্যা পাঠ করুন !” 
অনম্তর বঘটকাঁর উচ্চারিত হইলে তাহারা উভয়েই হোম করেন। 

: ৪৩) অনস্তর অধ্বযু্ই প্রা শিত্র*“ অবদান করেন। তিনি ই ডা 
অবদ্ধাম করিয়া! ( উত্তরবেদি ) অতিক্রমপূর্ব্বক প্রতিপ্রস্থাতাকে প্রদান করেন, 
এবং প্রতিপ্রস্থাতাও তছুপরি মারুতী পয়স্ত। হইতে ছুইবার অবদান করেন ।** 
(জনস্তর অধ্বধূ্ঁ) তদুপরি ছুইবার আজ্যধারাপাত করেন। (অভঃপর ) 
তাহারা ( ইড়াকে ) উপহৃত করিয়া *১ মাজ্জন করেন ।৬২ 

৪১। অন্তর অধ্বযুর্ঁই বলেন--'্রন্ধন,আমি কি (অপ্রে) প্রস্থান করিষ ?" 
তিনি সমিৎ নিক্ষেপ করিয়! (আগ্নিগ্রকে ) বলেন_-'আম্মীপ্র, আগিকে মার্জনা 
করুন !'** সেই অধবর্যয (পৃষ্দাজ্যপাত্রস্থিত ) পৃষদাজাকে* ক্রগন্বয়েই 
(অর্থাৎ জুহু ও উপভূতেই ) বিভাগ করিয়া আনয়ন করেন।** আর যদি 
প্রতিগ্রস্থাতার পৃষদ্বজ্য থাকে, তাহা! হইলে [তিনিও তাহ! দ্বিধা বিভাগ 
করিক্ঝ। ( জুহু ও উপভূতে ) আনয়ন করেন ; আর যদ্দি তাহার ₹সখানে পৃযদাজ্য 
(গৃহীত ) না থাকে, তাহা! হইলে উপভূতে যে আজ্য থাকে, তাঙাই 


৫৮1 ১ ভাগ, ২১৫ পৃ. ৭ টীকা ভরষ্টবয | 

৫৯। এ ৯ টীকা ড্রষ্টযা। 

৬০। কা, শ্রো, ৫, ৫৫, ২২-২৩। 

৬১। ১,৬,৩, ১৮) ও তাহার টীক! দ্রষ্টব্য । 

৬২। নিজেকে মথব! অন্নিকে। জ্রঃ-পুর্বব্তী ১৯*শ কঙ্ডিকা এবং ১.৮, ৪.৫ নুত্রেএই 
দার্জনবিধি ন| দেখিয়া পদ্ধতিকার বলিয়াছেন যে, "ুত্রকৃতা তু কেনাতিপ্রাপে ন ুজ্িতমিতি 
স এব জানাতি।” কা, জৌ, ৫.৫, ২৩ । 

গ৩। ১.৬. ৪, ৩ ইত্যাদি। 

৬৪। দধিমিশ্রিত আজোর নাম পৃধদাজা। 

৬৫। অর্থাৎ পৃষদাজাধ।নীস্থিত পৃবদাজোর অর্ধ অংশ জুহুতে ও অবশিষ্ট উপতৃতে আনয়ন 
করেন। 

২১ 


১৬২ শতপথ স্রাঙ্ছণ [৪ শ্রা,৩ প্র, 


তিনি দ্বিধা বিভাগ করিয়া আনয়ন করেন ।৯* তাহার! উভয়েই ( অগ্নির দক্ষিণ 
দিকে ) অতিক্রমপূর্ধক গমন করেন। গমন করিয়া! প্রথম-অুজাজ-সম্বন্ধে 
অধ্বধ্যই ( হোতাকে ) বলেন--“দেবগণের উদ্দেস্তে ষাজ্যা পাঠ করুন! (আর 
অন্তান্থ অন্যাজসন্বন্ধে বলেন )--যাজা! পাঠ করুন !' তাহার! চতুর্থ ( অন্থযাজে 
উপভূতে স্থিত আজ্যকে ভুত) সমানীত করিয়া নয়টি অন্গুযাজ 
অন্ুষ্ঠান করেন 1৯৭ ( বৈশ্বদেবপর্বে ) যে নয়টি প্রধাজ, এবং নয়টি অনুাজ হয়, 
(তাহার কারণ এই যে), তিনি ইহাতে উভয় দিক্‌ হইতেই ইছাঁর উর্ধ ও নিম্নে 
স্থিত গ্রজাসমৃহকে বরুণপাশ হইতে প্রমুক্ত করেন। অতএব ( বৈশ্বদেব- 
পর্ধে ) নয়টি গ্রযাজ ও নয়টি অন্থষাজ হইয়া! থাকে । 

৪২। তাহার! উভয়েই ক্রক্সমৃহকে ( বেদিতে প্রথমে ) স্থাপন করিয়া 
(তাহার পর) পরস্পর বিপরীত দিকে প্রেরণ € অর্থাৎ পৃথক) করেন 1৯৮ 
ক্রক্সমৃহকে পরস্পর বিপরীত দ্রিকে প্রেরণ করিয়! ও প রি ধি সমূহকে ( আজ্য- 
ধারা দ্বার! ) লিপ্ত করিয়া» এযং তরদনস্তর (মধ্যম) পরিধিকে 
স্পর্ণ করিয়া ও (আগ্নীধুকে ) আহ্বান করিয়! অধবঘুর্ণই ( হোতাকে ) বলেন-_ 
“দৈবহোতগণ মঙ্গল (-ফল-) কথনের অন্ত প্রেরিত হইয়াছেন এবং 
মানবীয় হোত। হুক্তবধাক কথনের অন্ত প্রেরিত হইয়াছেন।*** (অনস্তর 
হোত!) হুৃক্তবাক উচ্চারণ করিতে আরম্ভ করেন । হোতা! যখন হৃক্তবাঁক 
উচ্চারণ করিতে আরম্ভ করেন, সেই সময়ে তাহারা উভয়েই (নিজ-নিজ ) 
প্রস্তরকে উঠাইয়া গ্রহণ করেন, এবং উভয়েই তাহা ( অগ্নিতে ) 
নিক্ষেপ করেন; হারা! উভয়ে (তাহ!) হইতে এক-এক খানি তৃণ গ্রহণ 


৬৪। অর্থাৎ প্রথম অর্ধ জুঙুতে আসেচন করিয়! অবশিষ্ট অংশ চতুর্থ প্রযাজে আসেচন 
করেন। 
৬৭। নয়টি অনুযাজদেবত1 যথা-- বিঃ, দ্বার উষাসানকা, জ্যোস্্রী, উজ্জ্বাহতী, দৈব্যা 
ছোতারা, তিনে দেখাঃ, নরাশংসঃ, শবিষ্টকুৎ। হরঃ--পুর্বেবাক্ত $৪ টীক1) ১ম ভাগ ১৫২ পৃঃ। 
৬৮। জ্রষ্টবা ১. ৭. ১.১। 
"৬৯। ভ্রষ্টবা ১, ৭, ১, ৭। 
৭০) ১১ ৭, ১, ৯--১০১ এবং এ টীকা। 


৫. অ.২ক্রা'] দ্বিতীয় কাণ্ড ১৬৩ 


করিয়া (অগ্নির) নিকটে উপবেশন করেন) এবং যখন হোতা স্ুক্কাক উচ্চারণ 
করেন-_ 

৪৩| তখন আম্নীগ্র বলেন গৃহীত তৃণখানিকে অগ্মিতে ) নিক্ষেপ 
করুন!” তাঁহারা উভয়েই (তাহা) নিক্ষেপ করেন, এবং নিঞ্জেকে' স্পর্শ 
করেন।* ১ 

88 অনস্তর (আগ্ীগ্র অধ্বযূণকে ) বলেন*ৎস্"আপনি (আমার 
সহিত ) সম্ভাষণ করুন! (অধ্বযুর্ তাহাকে প্রশ্ন করেন )--হে আত্মীঞ, 
তিনি কি (হ্বর্গে) গিয়াছেন ?” (আম্ীঞ্র বলেন )--"তিনি গিয়াছেন।, 
( অধ্বযুর্ট বলেন )--'( দেবগণকে ) শ্রবণ করান !, ( আদ্মীগ্র উত্তর করেন )-.. 
€াহারা ) শ্রবণ করিতেছেন 1, ( অধ্বধুর্ট বলেন )--“দৈব হোতৃগণের স্স্থান 
গমন ! মানবীয় ( হোতৃগণের) স্বস্তি !' অধ্বধুরই ( আবার ) বলেদ"" আপনি 
"শান্তি ও ভয়বিনাশ”** বলুন !' (অনন্তর ) তাহারা উভয়েই পরিধিসমুহকে 
(অগ্নিতে ) নিক্ষেপ করেন, এবং উভয়ে ক্রকৃসমুহ একসজ্জে গ্রহণ করিয়া 
ক্ফ-এর উপরে স্থাপন করেন।?* ত 

৪৫। অনস্তর অধ্বধুযই (আহবনীয়ের নিকট হইতে গার্থপত্যের নিকটে ) 
প্রত্যাবর্তন করিয়। প ত্বীসংযাজঘ* করেন এবং প্রতিগ্রন্থাতা (সেই সময় 
নীরবে ) উপবেশন করিয়া! থাকেন। অধ্বধুটুপ ত্বী সংবাজ করিয়! (আহব- 
নীয়'দেশে ) আগমন করেন। 

৪৬। তিনি (অধবধু মন্্র্রয়ের দ্বারা ) তিনটি সমি ইযুর্ছেমৎ 


৭১ ১১৭, ১১১৯ ভ্ষবা। 

৭২ ১, ৭ ১, ২০ ইত্যাদি জষ্টবা। 

৭৩ ১, ৭, ২, ২৪) ১৭শ টীকা । 

৭8. 35 ৭, ১, ২২। 

৭৫ ১, দ। ১০ ২৩০২৬ । 

প৬ ১,৭,৩,১ ইত্যাদি । 

পণ | ১, প৭ ৩, হ৫ ইত্যাদি; ২. ৪, ২, ২৯। 


১৬৪ তপথ ব্রাহ্মণ [৪ প্র. ৩. 


করেন, এবং প্রতিগ্রান্থাতা! নীরবেই ( দক্ষিধাগ্জিতে ) ক্রক্‌ প্রক্ণ করেন? ৮ 
বৈশ্বদেব করিবার জন্ত যজমান ও যজমানপত্থী যে বসনম্বয় পরিষ্কান 
করিক্াছিলেন,এখনো তাহাদের তাহাই থাকিবে ।*৯ অনন্তর কাকণী পরজ্জার গুফ 
কর্ষ৮* দ্বার! মিশ্রিত (হবি ) গ্রহণ করিয়! (যজমান, বজমানপত্থী ও খত্বগখখ) 
অ বভৃথের৮১ (জলের) নিকটে গমন করেন। ইহা (এই হবি ) বরুখের, 
(অতএব ) বরুণের সম্বন্ধ নিবারণের জন্য (তাহার! এ স্থানে গমন করেন )। 
সেখানে সাম গীত হয় না,৮ৎ কেনন! সামের দ্বারা এখানে কিছু করা হয় না। 
অতএব নীরবেই ( অবভৃথের ) নিকট গমন করিয়া ও (তাহাতে) প্রবিষ্ট হইয়! 
( অধ্বযুর্ণ সেই গুক্ষকর্ষমিশ্রিত হবিঃপাত্র অবভৃথে ) মগ্র করিয়া দেন 1৮০ 

৪৭। (তিনি তাহা এই মন্ত্রে মগ্ন করেন)--«হে অবভৃথ ( উদ্ক ), 
হে নীচগামী, তুমি অত্যন্ত গমন করিয়া থাঁক ; তুমি ( এখন ) নীচে গমন কর! 


৭৮। অর্থাৎ দক্ষিণবেদির দক্ষিণাগ্সিতে প্রবাস্থিত আজ্য দ্বার| অমস্ত্রকই এ তিন সমিষ্ট- 
বদভুর্থোম করেন। কা. শ্রৌ, ৫. ৫. ২৮। 

৭৯। অর্থাৎ বৈশ্বদেবপর্ধেধ যজম|নের নিজের যে কার্ধা থাকে তাহ! অনুষ্ঠিত হইবার পয়েও 
তিনি ও তাহার পত্ধী & বসন পরিধান করিবেন। অবভৃথন্সানের পর এই বঙন খ্ত্িগগণের 
মধো কাহাকেও দিতে হয় (৪৭ কঙ্চিক। ও তাঁহার টীক! ভ্রষ্টবা )। 

৮০। ছুগ্ধ প্রভৃতি বাল দিলে কড়ায়ের মধো তলদেশে যে অংশ শুখাইয়া বা পুড়িয়। লাগিয়া 
থাকে, তাহারই নাম কর্ষ। মূলে এই শবই আছে। সায়ণ বাখ্যা লিখিক়্াছেন--”ক্ষামকর্ষমিশ্রং 
ক্ষাষোষ্টতিপাকেন দগ্ধপাত্রে সংসক্ত$ কৃষ, বিলেখনে, কৃষ্যুত ইতি কর্ধঃ, ক্ষা্শ্চাসৌ কর্ষশ্চেতি।” 
কাত্যায়নআৌতনুত্রে (৫. ৫. ৬০) এ অর্থে নিফাষ শব পঠিত হইয়াছে। বৃত্তিকার তাহার 
অর্থ করিয়াছেনসতাপবশাদধঃস্থা লীতললগ্রঃ পয়ন্যাশেষঃ 1” 

৮১। অবভৃখন্নান সোম বাগে প্রসিদ্ধ। সোষলিপ্ত পাত্রসমূহ ইহাতে নীচু করান হয়-_ 
ডূবাইয়! দেওয়া! হয় বলিয়া এ জলের নাম অবতৃথ। সায়গ লিখিয়াছেন--“সোমলিপ্তানি 
পাত্রাণি অধাচীনাস্তন্মিন্‌ ক্রিয়ন্ত ইত্যবভৃখঃ*--পরবর্তী ক্তিকা। মহীধর লিখিয়াছেন (বা. স, 
৩, ৪৮ )-"অর্ধবাচীনানি পাত্রাণি ক্রিয়ন্তে যন্মিন্‌ বজ্ঞবিশেষে (:) সোইয়মবড়খঃ।” কিন্তু বাজ- 
সনেয়িসংহিত।য় এই প্রসঙ্গের মন্ত্রটি (৩.৪৮) আলোচনা করিলে বেধ হয় যে, পাপসমুহ ইহার 
মধ্যে অব ভূ ত (নীচে ধৃত) হন বলিয়া এ জলের নাম অ ব ভূ ধ হইয়াছে। 

৮২। ভর ১৪, ৪, ৫৮ | 


৮৩। কা, ৌ, ৫, ৫, ২৮-৮২৯। 


&জ. ২ ব্রা.) দ্বিতীয় কাঁও ৯৬৫ 


আখি দেবগণের নিকটে ইঞ্জিয়সমূহ দ্বারা যে পাপ করিয়াছি এবং অর্ত্যগণ 
( খত্বিগ গণ) মর্তাসমূহের নিকট যে পাপ করিয়াছেন, তাহা! তোমার নীচে 
'নিক্ষি 'করিতেছি ! ছে দেব, বছু ("ছঃখ-) প্র? (পাঁপরূপ) বধ হইতে 
আমার্দিগকে রক্ষা কর 1”৮৪ ইহারা উভয়ে (যজমান ও যজমানপত্বী ) যাহাকে 
ইচ্ছ! করেন তাহাকেই (পরিহিত বসনযুগল ) প্রদান করিবেন; কেননা 
দীক্ষিত ( হুইবার সময় যাহ! পরিধান করিয়াছিলেন, সেই ) বসনযুগল ( আর 
পরিধেয় ) নহে ।৮* অহি যেমন ত্বক হইতে নিম্মক্ত হয়” তিনিও ( যজমানও ) 
,মেইরূপ ইহাতে (সমস্ত পাপ হইতে) নির্মম ক্ত হন। 


৮৪। বা, স, ৩, ৪৮) কা. শ্রৌ, ৫, ৫, ৩০ । 

৮৫। কা, শ্রো. ৫, ৫, ৩৪; কাত্যায়ন এখানে বলিয়াছেন যে, অধিকৃত অর্থাৎ খত্বিগ গণের 
মধ্যে ধহাকে ইচ্ছা! তাঁহাকে দিতে হইবে । ইহার পুর্বে সথত্র ও পদ্ধতিতে ( ৫. ৫, ৩০--৩৩ ) 
এই কয়টি কার্ধা উক্ত হইয়াছে £--বজমান, ভীছার পৃড়ী, ও খত্বিগ গণ পূর্বক বারুণী পয়সার 
পান্রস্থিত নি্ষাষ, জুহু। আরব, আল্লাস্থালী, সমিৎ। শৃতাবদান, ক্ষা, বহিমুদ্টি ও পরিধেয় বস্ত্র গ্রহণ 
করিয়! কোন প্রবাহযুক্ত নদী প্রভৃতি জলাশয়ের যে স্থানে জল স্থির থাকে সেই স্ানে উপস্থিত 
হুন। প্রবাহযুক্ত জলাশয় ন1 পাইলে যে-কোন জলসমীপে গেলেও চলে । অনস্তর অধ্বযুয বাথ 
ধারণ করিয়! বজমানকে জলে প্রযেশ করান, এবং নিজেও প্রবিষ্ট হইয়া জুহৃতে আল্ান্থালী হইতে 
চারিবার আজ্য গ্রহণ করিয়া জলের উপরে কুশ বিছাইয়! দেন এবং একখানি সমিৎ গ্রহণ করিয়া 
তদ্পরি স্থাপন করেদ এবং তাহাতে (বা. স. ৮. ২৪ মন্ত্রে ) অগ্নিকে এক খ্াঁহতি হোম করেন। 
অনপ্তর বহ্ছিভিন্ন সহিৎপ্রভৃতি চারিটি প্রযাজের অনুষ্ঠান করেন, অনন্ত নিফায হইতে ছুইবায় 
অবধান ফরিয়! একটি আহ্ৃতি বরুণকে এবং তদন্তর আর একটি আহৃতি এক সঙ্গে অগ্নি ও 
ধরুণকে দেওয়। হয়। বাজসনেরিগণের পক্ষে ছয়টি আছতি দেওয়াই নিয়ম । শাখাস্তরে দশটি আহুতি 
দেওয়া বিধান আছে ; বথা, বহ্ছিভিন্ন চারিটি প্রধাক্স, ছইটি আজ্যভাগ, একাটি বরুণের, একটি বরুণ 
ও অগ্নির এক সঙ্গে, এবং তদদত্তর ছুইটি অনুধাজ । যুলব্রাদ্ষণ'অনুস!রে হরিম্বাসী বলেন যে, এই 
দ্শাহুতিপক্ষ আরঙ্গিরসগণের (৪.৪.৫,২০)। এই আহুতিদান শেষ হইলে অধ্বযুণ এ 
নিষ্কাযস্থাঙ্গীকে “হে অব ভূখ--” ইতাদি মন্ত্রে (বা. স. ৩, ৪৮) জলে ডুবাইয়া দেন । অনন্তর 
যজমান ও তৎপ্বী স্নান করেন, কিন্তু ডুব দেন না, এবং গরম্পর পরস্পরের পৃষ্ঠদেশ ধুইয়। দেন। 
অতঃপর উভয়ে পৃথক্‌ বস্ত্র পরিধান করিয়। পূর্ববপরি হিত বসনদ্য় খতবিগ্গণের মধ্য ঝহাকে ইচ্ছা 
প্রদান করেন। 


১৬৬ শওপথ স্রাঙ্গণ * [৫অ.ৎস্া, 


৪৮। অনস্তর তিনি (বযজমান ) ফেশ ও শাশ্রু ছেদন করিয়! অগ্নিহয়কে 
“গার্ধপত্য ও আহ্বনীয়কে, সমিধে) আরোপিত করিয়া৮* ও (উত্তরবেদি হইতে) 
নিক্ষমণ করিয়।৮ৎ ইহার (অর্থাৎ পৌর্র্মাসযাগ ) দ্বারা যাঁগ করেন। তিনি 
যদি উনবেদিতে অগ্নিহোঞ্জ হোম করেন তবে তাহা ঠিক হয় না; 
এইজস্ত তিনি নিক্ষমণ করেন। তিনি গৃহ৮৮ প্রাপ্ত হইয়া ও অগ্নিম্বয়কে 
মন্থন করিয়া পৌর্মান দ্বারা যাগ করেন। এই ষে চাতুর্মাসসমূহ, 
ইহার! বিচ্ছিন্ন ৮৯ যজ্ঞ) আর এই যে পৌর্ণমান, ইহা সম্পন্ন ও গ্রৃতিষ্িত। 
তিনি ইহাতে শেষে সম্পন্ন যজ্জের দ্বারাই প্রতিষ্ঠিত হইয়া থাকেন; এবং 
সেইজস্ভই তিনি ( সে স্থান হইতে ) নিক্রমণ করেন। 


৮৬। অর্থাৎ এধানকার অগ্নি এই সমিধে প্রবেশ করুক এই চিন্ত; করিয়। সেই অগ্থির উপর 
সঙগিৎকে প্রতপ্ত ঝরেম। ইহার গারিতাধিক নাম সনার়োগণ। “অধ্বধুণঃ সমিধি উত্তরবেদামিং 
সগায়োপগ্নতি,..অজ্রত্যোহমিবস্য।ং লমিধি প্রবিশতু ইতি ভাবনয়!। বন্ধ সঙগিধঃ প্রতাগনং সম 
যো প পমৃ-”” আতগন্ধার্ঘনির্ঘচন, ১২৭ পৃঃ। এইরপ ভষ্টবা--কা, শৌ, ৫, ৩, ১ বৃততি--প্গাহ- 
পত্যাহবনীয়বী আরণ্যেঃ সমারোহা প্রতাগনেন অরণে[রোরটৌ কৃত্ব। 1” 

৮৭|। ইহার পারিভাধিক নাম উদবসান। “সমারোপিতাগিমদরণীখহণপুর্বধকং দেখবজন- 
দেশং গ্রতি গমনম্‌ উদ বসানমূ। খী ১৫৪ পৃঃ। “উৎপুর্ববং অবন্ততিঃ প্রদেশাস্বরগঞনে বর্তুতে” 
সকা, জৌ, ৫, ৬, ১ বৃত্তি। 

৮৮। অর্থাং সাধারণ বজপালা। 

৮৪। ইহার! কোন বিশেষ সময়ে অনঠিত হইয়| বিচ্ছিন্ন । কিন্তু পৌর্্মাস যাগ সের়প মহে, 
ইহ! সব সময়েই অনুষ্ঠিত হয়। সায়গ বলেন--দ“দর্পপুর্ণম!সবৎ চাতুর্মাজানাং অনু্ঠানবাহল্যাভ বাং 
উৎমন্নষজ্ত্বমূ।” 


চতুর্থ ব্রাহ্মণ 


[ ১ বরপপ্রঘামের কাঁলোললেখের সহিত এই প্রকরণে বর্ণনীয় সা ক যে ধনামক চাতুর্দান্- 
গর্বের ফরকীর্ডন। ইহা! অবাবহিত ছুই দিনে সম্পন্ন হয় )--২ উদিলদঘয়সাধা সাঁকমেধের পূর্ব 
দিবসের পূর্বায়ে অনীকবান্‌ অগ্নির জগত অষ্টকপালসংস্কৃত পুরোডাশের বিধান ;--৩ মধ্যাঙ্ে 
সাস্ত পন (সন্তাপকারী) মর়ুদগণকে চরুপ্রমান,তাহার প্রশংস1;--৪ সায়া গৃ হ মে ধী মরুদগণের 
জন্ত চরপাক, তাহার প্রশংসা, চর যে ছুপ্ধমিত্রিত অ্ন্বরূপ হয় তাহার কারণ ;--৫ গৃহসেধীয় 
যাগের প্রণালী, সাস্তপন মরুদগাপের ধাগে ব্যাবহৃত বেদিই এই বাগে বাবহৃত হইবে) পরিধিগ্রভৃতি 
গ্রযোর তছুপরি স্থাপন, গাভীদোহন, ঢরুপাঁক, তাহাতে আজাধারানিক্ষেপ, এবং অগ্নি হইতে তাহা 
নামাইয়! নীচে স্থাপন $--৬ শরাব ও অপর ছুইখা'নি বৃহৎপাত্র প্রক্ষালন করিয়! তছুপরি & চরকে 
দ্বিধ। বিভক্ত করিয়। স্থাপন, তাহাতে গর্ত করিয্না আজ্যনিক্ষেপ, শ্রব ও ক্রুকের সন্মার্জন। এ চরুর়গ 
ওদন ও ত্র-ক্রুক্‌ লইয়। বেদির নিকট আগমন, এ কুশাস্তীর্ন বেদি স্পর্শ করিয়া অগ্নির চারিদিকে 
পরিধিস্থাপন, অগ্রিতে ইচ্ছামত কতকগুলি কা্ঠখণ্ডের নিক্ষেপ, বেদিতে সেই ওদন ও আষ-ক্রকের 
স্থাপন, হোতৃষদদমে ছোতার উপবেশন, শ্রক্-আ গ্রহথপর্বক অধবধূার হোভাকে অন্নির অনুযাকা। 
উচ্চারণের জন্ত প্রার্থন। ;--৭ হোতার তাহা উচ্চারণ, অধ্বযুণর দক্ষিণদিকে অবস্থিত ঘৃত-আমেচন 
গর্ভ হইতে চারিটি অবদানের গ্রহণ ,হোত। যাজা| উচ্চারণ করিলে & হবিয় হোষ/--৮সোমের অন্থুযাক্যা 
ও যাজা! উচ্চারিত হইলে অধ্ুর রূপ হবির হোম ;--৯ গৃহমেধী মর়দ্গণের হোম ;--১০ 
খিক অগ্রির হোম। ই ডাবদান, ইড়োপহ্যান, ও মার্জন)--১১-১৫ এ হোমেরই বিভিন্ন 
প্রণালী ;--১৬ ইড়াবদান, ইড়াভক্ষণ, যজমানেরা অথবা যজমানের গৃছে উপনীত বাকিগণ ইড়াতক্ষণ 
করিষেন। অপব। প্রচুর ওদন হইলে অন্ত ব্রাহ্গণের| ভক্ষণ করিতে পারেন, অধুন্য স্থালীকে আচ্ছাদিত 
করিয়! দববীহোসের জ্থা স্থাপন, রাত্রিতে গাভী ও বাছুরকে একস্থানে রাখিতে হয়। রাত্রিতে যবাগু 
সবার। ছোষ, প্রাতে পিতৃযজ্ঞের জন্য নিবান্ত! গাতীর (1এই ব্রান্মণেক্টই ২৫শ টীক। দ্যা) 
দোহন /--১৭ দব্বীছোমের উপক্রম। দব্বাঁ ঘর! পূর্ববোজ স্থালী হইতে ওদনের গ্রহণ ;--১৮ অধর 
যজমানকে ধলেন যে, এরূপ ভাষে একটি বৃষকে ডাকিতে হইবে যাছাতে তাহা! ড।কিয়া উঠে বুষভ- 
ধ্বনির প্রপংসা) বৃঘ ন1 ডাকিলে ব্রদ্ষাই হোম করিবার অনুমতি দিবেন /--১৯ হোলের মন্ত্র ;-- 
২০ ক্রীড়া কা নী মলদগণের পুরোভাশ হোম, বক্ষাযণ ম হা হু বি নামক ছে।ষের উপক্রম | ] 

১। প্রজাপতি বরুণপ্রঘাসং দ্বার! গ্রজাগণকে বরুণপাশ হইতে প্রমুজ্ত 


সি িপাসানক 


১। টাতুর্াসোর তৃতীয় পর্বের নাম সাঁ ক মে ধ; এই প্র্করণে তাহাই বর্ণিত হইতেছে । 
২। বরপপ্রধামে তান্বর্গত অনেকগুলি যাগ আছে বলিয়া মূলে একস্থানে বহুবচন আছে। 
এই ক্ডিকাতেই পরধত্তা সা ক মে ধ শবে বছবচনেরও ইহাই কারণ। 


১৬৮ শতপথ ব্রাঙ্গণ 8 প্র, আরা 


করিয়াছিলেন, এবং তাহার গ্রজাবৃন্দ রোগহীন ও পাঁপহ্থীন হইয়া জাত 
হইয়াছিল, আর এই সাক মেধ দ্বার! দেবগণ বৃত্রকে বধ করিয়াছিলেন, এবং 
এই যে ইহাদের বিজয় রহিয়াছে, তাহ! ভাহার! ইহারই দ্বারা জয় করিয়াছিলেন 
ইন্সি ( যজমান ). ইহ! (সাকমেধ ) দ্বারা এইরূপই দ্বেবকারী পাপ শক্ষকে বধ 
করেন, এবং সেইরূপই বিজয় লা করিয়া থাকেন। সেইজন্তই ইনি (বরণ: 
প্রধালের ) চতুর্থ মাসে ইহ (সাকমেধ দ্বার! যাগ করেন। তিনি অবাৰছিত 
ছইদিন যাগ করিয়। থাকেন। 

২1 তিনি পূর্বদিন অ নী ক বান্* অগ্নিকে অষ্টকপাল সংস্কৃত টা 
প্রদান করেন ।১ দেবগণ বুত্রকে বধ করিবার জন্ত অগ্নিকেই অনীক (অশ্ব 
অর্থাৎ অগ্রগামী ) করিয়া সম্মুখে তাহার নিকট গমন করিয়াছিলেন, এবং 
তেজঃশ্বরূপ অগ্নি (তাহাতে) ব্যথিত হন নাই। ইনি (যজমান) এইরূপেই 
ইহার দ্বারা পাপ ও দ্বেষকারী শক্রকে বধ করিবার জন্থ অগ্নিকে অনীক 
করিয়! সগ্মথৈ গমন করেন, এবং সেই তেজোরূপ অগ্নিতে বাধিত 
হন না। 

৩1 অনস্তর তিনি মধ্যান্কে সস্ত পন" মরগণকে একটি চরু প্রদান 
করেন । পাস্তপন মরুদগণ মধ্যাহ্নে বৃত্রকে সন্তপ্ত করিয়াছিলেন, এবং সে 


৩। বৈদিক সাহিত্যে অ নী ক শোর অর্থ স্থানে স্থানে :সমুহ ব। মওল দেখ যার, আবার 
কোন কোন স্থানে তাহার অর্থ অগ্র লিখিত হইয়াছে । ”অনীকশবঃ অগ্রবার্চী”--সয়ণ। অথ, 
স.৭,৩৬.১। শতপথ ব্রাহ্মণের অন্তর ( ৩.৩,৫, ১৪৫, ২, ৫, * ২) এই অর্থই বোধ হয়। কখন কখন 
আবার সৈন্ঘ অথকর। হয় (সায়প) তৈ, ব্রা, ১, ৬.৬, ১) তৈ, সং ১. ৮০৪১১ )। সাণ 
আর এক স্থানে (তৈ, স. ১.২*১১) দিবার বাণন্ত প্রথমভাগং ফা্মাচ্ট, 
শলাশবো| লোহং) তেজনশব্ন্তদগ্রম্‌।” মূল ্রাহ্মপেরই অস্ত্র ( ৫.৩,১.১ ) ইহার অর্থ সেনানী ফর! 
হইয়াছে। এখানে অগ্র। সৈন্। বা দেনানী অর্থ করিতে পারা বায়। এখানে অগ্র বলিতে অগ্নির শিখ! 
বুঝিতে হুইবে। 

৪1 সাকমেধের পূর্ববদিন প্রাতে। মধযাক্ছে ও লায়ান্কে একটি একটি করিয়া! ইষ্টি করিতে হয়। 
এখানে শ্াতরকালের ইঞ্টি বিহিত হইল । 

€। ' অর্থাৎ সন্তাপকারী। 


&. অন ৩ ব্রা, ] ছিতীক় কাণ্ড ১ 


্বাস-প্রশ্থাস করিতে করিতে পরিদীর্ণ হইয়া গুইয়। পড়িরাছিল। সান্কগর 
মরুদগণ এইরপই ছঁছার ( যজমানের ) পাপ ও স্বেষকারী শক্রকে বগ্গু করেন? 
এব! সেইজন্ড ( তিনি) সাম্কপন মরুধগণকে ( চরু গ্রাদীন হরেন )। 

৪. অনন্বর তিনি (সায়াকে) গুহ মে ধী (থৃহস্থ) নরুদগণের জন 
(পলাশ ) শাখা! ছারা! বৎলগণকে (গাভীর নিকট হইতে ) অপন্থত করিয়া € ও 
তদনভ্তর ) প বি ত্রযুক্ত (পাত্রে দুধ) দোহন করিয়া তাহা সায়! চরে পাক 
করেন; তাহ! চরুই হইয়া থাকে । তাহারা যে-কোন স্থানে তুল নিক্ষেপ 
করেন, তাহাই সার হয় ; এবং দেবগণ প্রাতে বৃত্রকে বধ করিবার জঙ্ত ( পূর্ব 
দিন সায়াহ্কে ) তাহা ধারণ করিয়াছিলেন ৷ ইনি ( ষল্সমান ) এইরূপই পাপ ও 
দ্বেষকারী শক্রকে বধ করিবার জন্য সার ধারণ করেন। তাহা (সেই চকু) 
যে ক্ষীরৌদন৮ হয়, তাহার কারণ এই যে, ছুপ্ধ সার এবং তণ্)লও সার? 
এবং তিনি ইহাতে এই উভয় সারকে নিজের মধ্যে ধারণ করিতে পারেন ? এবং 
সেই জন্তই ক্ষীরৌদন হইয়! থাকে। 

&|। তাহার» প্রয়োগ (এইরপ):--সা স্ত পন মরুদগণের 'জন্ত যে ( কুশ') 
আন্তীর্ণ বেদি হয়, তাহাই ( এই গৃহমেধীর় ইষ্টিতে ব্যবন্বত হইয়া থাকে )। 
তাহার! সেই আন্তীর্ণ বেদিতে পরিধি সমুহ ও কাষ্টখণ্ডনমূহ উপস্থাপিত 
করেন, এবং (গাভী) দোহন করিয়া চরু পাক করেন, চক্চ পাক করিয়া 
তাহাতে আজ্যধার! নিক্ষেপপূর্বক (অগ্নি) হইতে উঠাইয়! রাঁখেন। 

৬। অনন্তর তাহার! ছইখানি শরাব (“পিশিল” ) অথবা; হইখানি বৃহৎ 
ও গভীর পাত্র,* (জলে ধুইয়া) শুদ্ধ করেন, এবং সেই ছুইখান্দিতে ইহ! ( চরু) 
ছইভাগে ( বিভক্ত ) করিয়া! স্থাপন করেন। তিনি ( অধ্বযু'€ ) তাহাদের মধ্যে 
(ঘ্বৃতআমেচনের জন্ত ) এক-একটি গর্ভ করিয়! তন্মধ্যে ঘ্বত আগ্ুনচন করেন $১৯ 


৬। সর্ব্বতোভাবে ফাটিয়া গিয়। 
৭। ১,৫,৪,১ উত্যাদি। 
৮1 ক্মীর.্ দুগ্ধ) ওদন সঅন্ন। হুধমিশ্রিত জয় । 
৯। অর্থাৎ গৃহমেধীয় বাগেয়। 
১০। পগান্রো 3” “মহত্যোনিজয়োঃ পাত্ো+-্কা, জৌ, ৫. ৬, ১১, বৃতি। 
১১। কা, ত্র, ৫১৬৭ ১২। 
১৬, 


৮৩ শতগখ আান্ষণ [৪.৬ 


জনস্কর তিনি পন্-ও ক্রবঞ্ষে সঙ্মার্জাদ, করেন ও এ € হিধববিভক ) দস 
প্রহণপুর্থাফ উঠিয়া € বদির মিকট ) জাগমন খনন 1 ভিনি শ্রুক্‌ ও -ক্রুব 
প্রহণপূর্্বক উঠিগ! (শুনবর্ধার বেদির নিকট ) আগমস করেন৷ এই যৈ ফুঁপ- 
গান্তার্দ খেলি, তিনি ইহাকেই স্পর্শ কিয় ও ( অগ্সির ) ঢারিিক্ষে পরিধিসমূহ 
স্টাপন -ছরিয়া,»ৎ যতগুলি ইচ্ছা! করেন ততগুলি ফাঠধণ্ড (এ আক্সির 
উপরে) স্থাপিত ক্রেন । অনন্তর তিনি এ ওদনহ্বয়। এবং ক্রৰ ও ক্রকৃকে 
(লই বেঙ্গিতে ) স্থাপিত করেন৷ হোত! নিজের উপবেশনস্থানে (”হোতৃ- 
ধর”) উপবেপন করেন) এবং তিনি (অধর) শ্রফ ও শব গ্রহণ করিয়া 
হলেন” 

€ ৭। 'আাগ্নে় আজাজাগ লক্ষ্য করিয়! অগ্ির অন্ধুবাকা। উচ্চারণ করন ! 
তিনি দক্ষিণশ্থিত ১৬ 'ওদনের দ্বত-আসেচন গর্ত হইতে আজ্যের চারি অবদান 
, প্রাহগ করিয়া (হোমের জন্য দক্ষিণদিকে ) গমন করেন, গমন করিয়া 
( হোতাকে ) আহ্বাঁনপূর্বক বলেন--অগ্নির যাঁজ্যা উচ্চারপ করুন!" এবং 
(বক কার উচ্চারিত হইলে (.তাঁহা ) ছোম করেন । 

৮ । কনস্কর তিনি বলেন--“সোমের অন্বাঁক্যা উচ্চারণ করুন! তিমি 
উত্তরদ্থিত ওদনের ত্বত-খআসেচন গর্ভ হইতে আজ্যের চারি অবদান প্রহণপূর্ধ্বক 
€ ছোমের জন্ত ঘক্ষিণ দিকে) গমন করেন) গমন করিয়া ( হোতাঁকে ) আহ্বান 
পূর্বক বলেন--'সোমের যাজা! উচ্চারণ করুন!” এবং বষট্কার উচ্চারিত 
হইলে ( তাহা ) হোম করেন। * 

, &। অনন্তর তিনি বলেনস্ম্গৃহমেধী মরূদগণের অন্ুবাক্যা উচ্চারণ 
ফিক়ন!। ভিনি দক্ষিণত্থিত ওদনের ঘ্বত-আপসেচন গর্ত হইতে তদবস্থিত আজ্য 
(গ্রহণ করিয়া তাহ। দ্বার! জুচুর মধ্াদেশ ) উপত্তৃত ( আচ্ছাদিত অর্থাৎ লিগ ) 
ফরেন, এবং ( তাহাতে ) তাহার ( দক্ষিপন্থিত ওদনের ) ছুই অবদান গ্রছণপূর্ববক 
তছুপরি আল্দাধার! নিক্ষেপ রুরেন; অনস্তর ( হৌমের জগ্ত দক্ষিণ দিকে ) গমন 


১২ | ১, ৭, ৬ ১৩। 
৯ পূর্বোক্ত গদনঘয়ের খকটিকে বদির দক্ষিণ এবং অগয়টিকে উত্তরদিকে স্থাপন কর| 
হয়। ' তগ্মধো যেটি দক্ষিণদিকে থাকে) তাহারই কথ! এখানে বল| হইভেছে। 


€, কম, ৩ ব্রা] দ্বিতীয়-কাও ১৪৯. 


করিয়। (হোতাকে) আহ্বান করিয়া বলেন--গৃহজেধী মরদগণের মাজা উচ্চাহখ 
করু্+ এবং বষট্কার উচ্চারিগ হইলে ( তাহা) হোম কযেম। .. ₹:. 
, ১৪) অনন্তর তিনি বলেম-শ্বিষ্টকৎ অগ্নির জহুবাক্য! উচ্চারণ করল 1. 
তিনি উত্তরস্থিত ওদনের স্বতআসেচন গর্ত হইতে তদবস্থিত আজা (ভগ 
করির। তাহা ভ্ুহুর উপরে ) উপত্তৃত করেন, এবং ( তাহাতে) তাহার (উত্তরক্থিত, 
ওদরলের ) ছুই অবদান গ্রহণ করেন ও তাহাতে আজ্যধার! নিক্ষেপ করেন । 
অনন্ধর তিনি ( হোমের জন্ত দক্ষিণ দিকে) গমন করেন) গমন করিত 
( ছোতাকে ) আহ্বানপূর্বক বলেন--ম্থিষ্টকুৎ্ অগ্নির যাজ্যা উচ্চারখ করুর 1 
এবং রযট্কার উচ্চারিত হইলে (তাহ! ) হোম করেন। অনভ্তর তিনি ইড়! 
অবদান করেন,» প্রা শি ত্র১* নহে। অতঃপর তাহারা (ই ডাকে) 
উপহ্ৃত্ত করিয়! ( নিজেকে ) মার্জিন করেন?১* ইহা! এক পঞ্ধতি। 

১১। আর দ্বিতীয় € পদ্ধতি) এই $--সাস্তপন মক্কাগণের অন্য খাছ 
(হইয়াছিল), সেই (বহি-) আন্তীর্দ বেদিই ( এখানে ব্যবন্ৃত হয়,)। 
তাহারা সেই ( বঙ্ি-) আন্তীর্ণ বেদিতেই পরিধি ও ( কাষ্ঠ) খণগ্ডদমূহ উপ* 
স্থাপিত করেন, এবং তিনি সেইরূপে ( পূর্ধবৎ গাতী ) দোহন' করিয়! চরু পাক 
করেন। এবং সেই সময়েই ( দক্ষিণাগির উপরে আল্যন্থালীতে') গুতিনিধিরূপ 
উপকারক** আগ্যকে স্থাপিত করেন। তিনি (চরু)'পাক করিয়া € 
তাহাতে আল্যধারা পাত করিয়া ( অগ্রির উপর হইতে )উঠাকযা! স্থাপন করেন 
এবং তাহা ( আজ্য দ্বার ) লিপ্ত করেন। ( অনন্তর )তিনি (ঞ্াজা-) স্থালীস্থিত 
আজ্যকে (অগ্নির উপর হইতে ) উঠাইয়! স্থাপন করেন, পা করব ও ক্রুকৃ 
সন্মাজ্জন করেন। তাহার পর তিনি স্থালীসহিতই চরক গ্রহণপুর্ব্বক 
উঠিয়! ( বেদিতে ) আগমন করেন, স্থালীসহিতই আজ্যকে কাঁহণপুর্বক উঠিজা 
আগমন করেন, এবং ক্রব ও ক্রকৃকে গ্রহণ করিয়৷ আগমন,করেন । (অনন্ধর) 
তিনি এই (পুর্বোক্ত ) আন্তীর্ণ বেদি স্পর্শপুর্বক পরিধিসমুছকে (আহরনীয় 





১৪ ১.৬, ৩, ১১০ ও টীকা ; কা, তৌ, ৫. ৬, ব৬। 
১৪) ১১৬, ২.৮) ও টীক!1। 
১৮। ১০৬, ৩, ১৮ ইতাদি। ৪৩ 


, ১৭. ভুরঃস্-“তিনেখমোদনসূ”াপ, নৌ, ৮. ১০. ১০ । 


১২ শতপথ আঙগখ' [ ৪. খা) ৪1১ 


অশিয়) চারিদিকে পন করিত, যে করখানি ইচ্ছা 'কারেম। সেই 'ফয়খাঁনি 
( ফার্) খণ্ড (&ঁ আর্জিতে) 'নিক্ষেপ করেন । তিনি (গুদগ্তর যথাস্থানে) স্থানদী 
সহিতই ঢরু স্থাপন কয়েন, স্থালীসছিতই আঁজ্য স্থাপন করেন, এবং শ্রা ও 
শ্রদ্কস্থাপদ ক্ষরেম। ' হোত! হোতৃধদনে ( হোতার উপযেশনস্থালে ) উপবেশন 
করেন/ গং ভিনি ( অধ্বযু্য ) শ্রুধ ও ক্রু প্াহণ করিয়! ( ছোতাকে ) ঘলেন-- 

শহ.) আগের আজ্যভাগের উদ্দেশে অগ্নির অগুবাক্যা উচ্চারণ করুম! 
ভিন্সি স্থালীর আজ্যের চারি অবদান গ্রহণ করিয়া! ( আহ্বদীয় অগ্নির বজতি- 
স্বাদে ) গমন ছ্ষরেন) গমন করিয়া € হোতাকফে ) আহ্বান করিয়া ধলেন-- 
'জন্দির ঘাজ্য! উচ্চারণ করুন 1 অনন্তর বযটকার উচ্চারিত হইলে তিনি (ভা) 
হো করেন। 

১৩। অনন্ত তিনি সৌমের আজ্যভাগ লক্ষ্য করিয়া বলেন--'সোমের 
অঙ্থযাক্যা' উচ্চারণ রুন!” তিনি স্থালীরই আজ্যের চারি অবদান গ্রহণ করিয়া 
( বজভি-স্থানে ) গমন করেন; গমম করিয়া ( হোঁতাকে ) আহ্বান করিয়া 
বলেখ- “লোমের যাজ্যা। উচ্চারণ কর্ন 1” অনস্তর বঘটফার উচ্চারিত হইলে 
ছিনি ( তাহ! ) হোম করেন। 

১81. অনন্তর তিনি ( হোঁতাকে ) বলেন-স্পগৃহমেধধী মরুদগণের অস্থবাক্যা 
উচ্চারণ করুন !' তিনি তাহার পর ( জুহৃতে ) আজ্য উপস্তত করেন। অনস্তর 
এই টরু হইতে তিনি ছইটি অবদান গ্রহণ করেন, (তাহার ) উপরে আজ্যধার! 
নিক্ষেপ করেন, এবং অবদান-স্থানকে ( অর্থাৎ চরুর যে স্থান হইতে অবদান 
করেন, সেই স্থানকে আঙ্য দ্বারা ) লিগু করেন। তাহার পর তিনি (ধজতি- 
স্থানে) গমন করেন) গমন করিয়। (হোতাকে ) আহ্বানপূর্বক বলেন-- 
ধগৃছমৈধী মরদগণের ধাঁজ্া| উচ্চারণ করুন! অনস্তর বষটকার উচ্চীরিত 
হইলে তিনি ( তাহা ) হোম করেন । 

58৫) অনন্তর তিনি (হোতাফে ) বলেন--" “স্থিকৎ অগ্নির অঙ্গুবাক্যা 
উচ্চারণ করুন | তিনি তাহার পর (ভুহৃতে ) আঙ্গ্য.উপস্ৃত করি! থাকেন । 
অনন্তর এই চক্ক হইতে তিনি একটি অবদান গ্রহণ করেন, ও (তাহার ) উপরে 
হইবার আজ্যধার! নিক্ষেপ করেন, (কিন্তু) তিমি (এইবার) 'অবদান-স্থা্দকে 
(আজ্য বারা ) লিগ করেন না। অনপ্তর তিনি (খজভি-স্থীনে ) গমম কয়েন । 


ওন্কা, ও জা? ] স্বিতীয় কাত ৭৩ 
গমন করিয়া ( হোঁতাকে ) আহ্বানপূর্বক বলেন--“শিষ্টকৎ অরির' খাঙযা 
উচ্চারণ ক্ষন!” অনন্ত ই উচ্চারিত হইলে "তি সিটি হো 
ফরেন [ 8 86 । 

১৬। অনভ্ভর তিনি ইড়! অবদান করেন, প্রা শিত্র নছে? ডাহা 
(ছস্থিগ্গণ, ১৮' ইড়াকে) উপহ্ত সে্ীশপে আহ্বান+৯) করিয়! ভক্ষণ করেন |** 
(ব্জমানের) গৃছে যতগুলি লোক হবির অবশিষ্ট অংশ) আপা! করিতে পারেন, ১ 
ততগুলিই ভক্ষণ করিবেন ; অথবা খন্বিকের ভক্ষণ করিবেন ? অথবা যদ্দি বু 
ওদন থাকে, তবে অপর ব্রাঙ্মশের! ভক্ষণ করিবেন ।২* অনন্তর তীছারা' আরিক্তৎ 
স্বালীকে আচ্ছাদিত করিয়া পুর দর্বৎও কার্য্যের জন্ভ (কোন সুরক্ষিত স্থানে) 
গ্বাপন করেন । অনন্তর ( সেই রাত্রিতে ) তাহার! মাতৃগণের সফিত € গো-) 
বৎসগুলিকে সংযত করেন ; পশুগণ ইহাতে নিজের মধ্যে সার ধারণ করিতে 
পারে । তিনি এই রাব্রিতে বাগ স্বারা অগ্নিহোতর হোম করেন । তিনি শ্রাতে 
পিভৃধজ্জের জন্ভ নি বা নাাৎ* গাভীকে দোহন করিবেন । 

১৭1, অনস্তর প্রাতে ( অগ্নিহোত্র ) হত হইলে, বা ঘা হইল, যেক্গপ 
তিনি ইচ্ছ। করেন সেইরূপই, প্র অরিক্ত স্থালীর (ওদন) দর্ধ্ধি তার! (এই মজ্জ) 
গ্রহণ করেন--“ছে দর্ধি, ভূমি পুর্ণ। হইয়! উৎত্তষ্! হইয়! গম কর, ঝ্বাবার 


১৮ কা, শ্রৌ, ৫৬.২৯। 

১৯ ১,৬,৩,১৮। 

ছে ১,৬,৬,৩৮-৩৯ 1 

২১ অর্থাৎ যাহাদের উপনয়ন হইয়াছে এইরূপ ব্যক্তি। কা, তর. ৫৯.৩০। 

হহ তৈততিরীয়ত্রা্গণষতে ( ১,৬.৭.১ )পত্ীর জন্ক ইড়ার প্রতিরণিধিরিগে অপর অন্ন পাক 
কর! হয়! থাকে । এই অর দক্ষিপাগ্নিতে পাক করা হয়। আপ, শ্রৌ, ৮, ১০. ১০। 

ই৩। অর্থাৎ ইড়াকে যাহা হইতে অবদান করা হইয়াছিল ই চরকে কিফিৎ গাজেই 
রাখিয়া! দিতে হইবে। কা, শ্রৌ.৫,৬.৩১। 

২৪। মুল পপূর্ণদর্ধা়/৪ যে কার্যে দর্বি অর্থাৎ হাতা আজা হার! পূর্ণ করা হয়, তাহার নাম 
রর অর্থাৎ ঘ ধি হে! ম; ইহার বিধরণ পরে উদ্ক হইবে ; ) ১৭শ কতিকাত্ষ্টবা। 

২৫। বখস মৃত হইলে যে গাতীকে অন্য গভীয় বৎস ঘ্বার! দহন করা যায় তাহার মাম 


নিবান্তা। 


১৫৪ শতপঞ্ছ জাঙ্ছণ [৪ এ. ৪. 


পূর্ণ। হই! আগরন কর ! হে শওকর্দকারী € “শতক্রতুঃ” ইজ ), আমরা. উ়য়ে 
€ধঙগ ধনেক্ বার গায় ও রসক্ষে বিজুর করি 17৭* যেয়ন, পুয়োক্হাকা।. ভার 
(আহ্বান করা হয় ), সেইরূপই তিনি ইছায়ই দ্বারা ইহাকে ( ইলকে ) ই 
ভাগের জন্যন্সাহ্বান ফরিকা থাঁকেন ।৭৭ 

৯৮ জানত্তয় তিনি ( অধ্ববু। ফজমানকে ) খত (লব্ধ) আহ্বান 
করিযার জন্য বলিবেন।*৮ ৫কফ কেহ বলেন--“সে (খাব) বদি.শন্ধ করে, কবে 
ভাহার বট কার (ক্ষলিয়!, গণা হইবে )$ এবং সেই বহট কার ( উচ্চারিত) 
হইলে ভিনি জাঞ্া হো করিবেন ।**৯» তিনি ইছাতে বৃজ্বধের জন্ত ইন্জক্ষেই 
(ফাহায় ) স্বীকরূণে আহ্ৰাঁন করিয়া! থাকেন?) থাই যে খষত, ইহা ইজ্জেরই 
রগ; অতঞব তিনি ইহাতে বৃন্রবধের জন্য ইহাকে (ইহার) স্বীয় রূপেরই 
ছারা জাহ্বান করেন । সে (খযভ) যদি শব্দ করে, তবে তিনি জানিন্েন ষে, 
ইজ আমার বজ্ে আগমন করিয়াছেন, আমার যজ্ঞ স-ইন্জ্র হইয়াছে ? আর সে 
বদি শব্ধ না করে, তাহ! হইলে দক্ষিণদিকে উপৰিষ্ট ব্রাঙ্গণই (অর্থাৎ ত্রন্াই)** 
ঘলিবেন বে, “হোম করুন! এবং তাহাই ইজ্জের (আহ্বানোচিত ) বাক্য 
হইবে । 

১৯। তিনি ( তাহা এক অন্তরে) হোম করেন--“তৃমি আমাকে দান কর, 
স্বামি তোমাকে দান করি ! তুমি আমার জন্য নিহিত (স্থাপিত ) কর, আমি 


২৬। বা, স. ৩,৪৯। কা, শ্রো, ৫, ৬, ৩৬। অনুবাদ সায়ণ ও মহীধর অনুসারে । শেযাংশের 
তাৎপর্য এই ঘে। রোফে যেমন ধন খ্বার। ভ্রবা বিনিময় করে, আমরাও সেইরূপ করিতেছি; আমি 
তোমাকে এ অবশিষ্ট ওদন দিতেহি॥ আর তুমি তাহার পরিবর্তে অন্ন ও রস আমাকে দিবে। 

২৭। পুর্ব সা স্ত পন মরুাগণ ও গৃ হ মে ধী ময়ুদগণের ই্ির কথ! বল! হইয়াছে, & ছুই 
ইিকে বামে সাস্তভপনীয়! ও গৃহৃদমেধীয়াবলিয়া বাজ্জিকগণ বাবহার করিয়া খকেন। 
কেছ কেহ দর (িছো ম কে গৃহমেধীয়। হ্টিরই অঙ্গ মনে কর! হয়। 

২৮। যেরপে আহ্বান করিলে বাঁড়টি ডাকিয়া! উঠে, সেইরপভাবে জাহান করুন।.ইহ।ই 
এখানে ভাৎপর্ধা। ক, জৌ, ৫, ৬, ৩৭ 

২৯. ড়, আরা ১, ৬, ৭ ৫। 

'৩০ | কা, ঝৌ, ৫, ৬, ও৯। 


৫ অ,ও ব্রা. ] দ্বিতীয় কাণ্ড ১৭৫ 


তোমার জন্য নিহিত করি ! তূমি আমাকে ( ফলের ) মুলা দিবে, এবং আমি 
তোমাকে (হবির )মূলা দিইি* * সা 

২০। অনন্তর তিনি ক্রীড়া কা রী মযাগণকে সগ্তকপালে সংস্কত পুয়ো- 
ডাশ প্রদান করেন। ইজ খন ধৃত্রক্ষে ধধ করিবার জন্য আগমন করিয়া" 
ছিলেন, তখন ক্রীড়1ঁকারী মরূদগণ সৎকার করিতে করিতে তাঁহার চারিদিকে 
ক্রীড়া করিয়াছিলেম?) ইনি (জমান) হখন স্বেষকারী ' পাপ শক্রকে হা! 
করিবায় জনা পীস্তত হস, তখম তাহার! সেইরূপই ইহার চারিঙিকে জীড়া করিয়া 
থাকেন) এই জন্যই তিনি ক্রীড়াঁকারী মরুদগণকে (পুয়োডাশ প্রদান কয়েন), 
অসস্ভর মহা হবিরই (প্রয়োগ অনুঠিত হয়); (পুর্বোক্ত)মহা হবি র 
(বরুণ প্রঘাসের, অনুষ্ঠান) যেরূপ (উক্ত হইয়াছে ), ইহারও সেইরূপ 
( হইয়! থাকে )।৩* 





৩১। বাঁ, সং ৩. ৫৩; কাঁ, ত্র, ৫. ৬. ৪০] মহীধর বলেন এই মগের পূর্ব ইঞ্সোর। ও 
অপরার্ধ বজম!নের উত্তি' ; সায়ণ সমস্ত মন্ত্রটিকেই ইন্দ্রের উক্তি বলেন। 

৩২ তৈত্তিরীর বাঙ্গণে (১, ৬, ৭. ৫) উত্ত হইয়াছে, ইন্জ বুকে প্রহায় করিয়া ঠিফ মারিতে 
পারিয়াছেন কি না মনে হওয়ায় দুরে পলায়ন করেন এবং ভাবেন যে, কে তাহ! জানিবে।. মরদগীণ 
সেই সময় বজিল যে, ইল্জ বদি ভাহাদিগক্ষে প্রথমহবিদণনরূপ বর প্রদান পরেন) তধে ভাছারাই 
জানিয়। দিবেন। তদনস্তর ভাহার! ত।হার ( বৃত্রের ) নিকট ক্রীড়! করিয্াছিলেন। 

৩৩। পূর্ব বরুণপ্রধাসে (২. ৪, ₹. ৮--১১) থে পচটি হবির কথ! পক হইয়াছে; বক্ষাম!? 
ম হা! হ বিঃ সেইরগত|বেই অনুষ্ঠেয় বক্ষামাণ মহাহবিতে পূর্বোক্ত আগের গঁভৃতি পাঁচাট ভিন্ন জার 
তিনাট অধিক হবি হয়, বা, _ ইজ পুরোডাপ, মানেন চর, ও বৈশক্ণ” এফফপাঁল পুরোডাশ। 
কা, শ্রো, ধ, ৭, ৭---১০। টি 


পর্চম প্রপাঠক 


প্রথম ব্রা্মণ 


[১ হ হাহ বির প্রশংসা, দেবগণ তাহা বায়] বৃ্রকে বধ করিয়াছিলেন )--২ উদতরবেদির উতা- 
পয, ল্রকজাগ্রহ্ণ, 'অনিমন্থম, নয়টি প্রধাজ ও নয়টি আনুযাজের এবং তিনটি সমিষ্টঘভূর বিধান। 
ইহ প্রথমে জাগি পূর্োভ পাঁচটি হযি হয়;-৩ আগে পুরোডাশের বিধি ও প্রশংস| ॥-৪ 
মেদের চর়ুবিধান $ তাহার প্রপংন। )-”৫ সবিতার পুরোডাশের বিধান ও ভাহার প্রশংসা )-স্উ 
সরদ্তীর চক্লবিধান ও তাহার প্রশংসা /--পুযার চরুবিধান ও তাহার প্রশংস1/---৮ ইন্জ।গ্সির পুরো 
ডাঁশ-বিধান ও তংপ্রশংস! +-৯ মহেনরের চরুবিধান ও তৎপ্রশংসা ;-:১০ বিশর্দার পুরোডাশ- 
বিধান ও ততপ্রশংস| ;---১১ মহাহবিরধজের গ্রশংস1। ] 

১। দেবগণ ম হা হবি র ই বারা বৃত্রকে বধ করিয়াছিলেন? তাহাদদিগের 
এই যে বিজয় রহিয়াছে, তাহা তাহার! ইহারই দ্বারা জয় করিয়াছিলেন? সেই 
রূপই ইনি ( যজমান ) ইহ দ্বার! দ্বেষকারী পাপ শক্রকে বধ করেন, ও সেই- 
ভপই রিজয় প্রাণ হন; এবং সেই জন্তই তিনি ইহার দ্বারা যাগ করিয়া 
খাকেনু। 

২ তাহার অনুষ্ঠান (উজ্ত হইতেছে) £স্পতীহারা উত্তরবেদিকে' উপ- 
ক্ষিগ ( উত্থাপিত) করেন,” পৃষদাজ্য গ্রহণ করেন, এবং অপ্থি মন্থন করেন। 
এখানে নয়টি প্রযাজ ও নয়টি অস্থ্যাজ,ৎ এবং তিনটি সমিষ্টযস্ুঃ হইয়া! থাকে । 
ইছাতে ( প্রথমে ) & (পূর্োক্ত আগ্েয়াদি ) পাঁচটি হবি হয় ৬ 

৩। (এখানে) যে সেই অষ্টকপালে সংস্কৃত আঁ্নেয পুরোভাশ হইয়া 
থাকে, (তাহার কারণ এই যে, দেবগণ ) এই তেজোরূপ অগ্নিরই দ্বার| ইহাকে 
(বৃত্রকে ) বধ করিয়াছিলেন; এবং সেই তেজোরপ অগ্নি( ইহাতে ) ব্যথিত 
হয় নাঁই।* 





১। ২০৪, ৩ ৬। 
ই ই ৪, ৩, ৪১। 
৩। হ, ৪, ২, ৮--১১। কা, জৌ,৫, ১, ৫০7৯ ) ৫, ৭5 ১১। 
৪1 ২, ৪১৪, ২। 


$জ জক্রাণ ] ' সস্বিড়ীয কা ১৭৭ 


৪1. জদস্তর সোমের জন্ভ যে চর হয়, ( তাহার কারণ এই যে), ফাহাদের 
('গেখগণেয ) রাজা ছিলেন মোষ; এবং তাহার! রাজা, সোৌমেরই, দ্বারা, ইহাকে 
( বৃত্রকে ) বধ করিয়াছিলেন ; সেই জন্যই সোমের জন্য চরু হইয়। খাকে | ?. 

€ | জনস্তর সবিতার জনা যে দ্বাদশ বা! অষ্টাদশ কপালে সংস্কৃত পুরো- 
ভাশ হইয়! থাকে, (তাহার কারণ এই যে ), সবিতা দ্েেরগণের প্রেরক, .এবং 
তাহার! ( দেবগণ ) সবিতা দ্বারা প্রেরিত হইয়াই ইহাকে ঘধ করিয়াছিলেম ; 
সেই জন্য সবিতার ( পুরোডাশ ) হইয়! থাকে । 

£ ৬| অসস্তর সরদ্বতীর জন্য যে চরু হয়, ( তাহার কারণ এই.যে), থাক্‌ই 
(বাকাই ) সরদ্বতী, এবং বাক্‌ই (ইন্ত্রকে বৃত্র বধের জন্য এই বলিয়া ) 'ন্ধ- 
মোন করিয়াছিলেন যে, ' ইহাকে ) প্রহার কর ! বধ কর! সেই জন্য সর- 
স্বতীর চরু হইয়া থাকে । 

খ। অনন্তর পৃযার জন্য বে চ্ষহ, (তাহার কারণ এই হে), এই পৃথিবীই 
পৃষা,ঘ এবং ইনিই ( পৃথিবীই ) ইহাকে (বৃত্রকে) বধের জন্য ( ইন্জের নিকটে ) 
দিয়াছিলেন, তাহারই দ্বার! প্রদত্ত ইহাকে (বৃত্রকে) তাহার! ( দেবগণ) বধ 
করিয়াছিলেন ; সেই জন্যই পুষাঁর চরু হইয়া! থাকে । 

৮। ইহীর পর ইন্দ্র ও অগ্নির জন্য ঘাদশ কপালে সংস্কত পুরোডাশ হইয়া 
থাকে ; কেননা, হঁহারই দ্বারা তাঁহারা ইহাকে বধ করিয়াছিলেন, কারণ, অগ্নি 
তেজস্েরূপ এবং ইন্ সথগ্রদত* বীর্য্যম্বরূপ ) তাহার! এই উত্তর়েরই দ্বারা ইহাকে 
বধ করিয়াছিলেন। অনি ব্রাহ্মণজাতি, এবং ইল ক্ষতিযজাতি ? তাহার! সেই 
উভয়কে অবলম্বন করিয়া,-_ত্রাঙ্ষণ ও ক্ষত্রিযজাতিকে সংযুক্ত (বা পরম্পর 
সহায়ভূত ) করিয়! সেই উভয় বীর্ষ্ের দ্বার! ইহাকে বধ কন্নিাছিলেন। সেই 
জন্য ইন্দ্র ও অগ্নির জন্য দ্বাদশ কপালে সংস্কৃত পুরোডাশ হইয়া থাকে। 

৯) অনন্তর মহেন্ত্রের জন্য চরুহয়। বৃত্রবধের পূর্বে ইনি ইন্্রই 
ছিলেন, তাহার পর, যেমন ( কোন রাজ! ) বিজয়ী হইয়া! মহা রাজ হয়, ইনিও 


৪। এখানে পুযাকে (পু) পৃথিবীর সহিত অভিন্ধ করা! হইয়াছে। এই অতেদ সে সায়ণ। 
বলিয়াছেন যে, পৃথিবী ভূতসমুহকে পো য ণ করেন বলিয়া তাহ! গু ব। 
১ &1 “ইলিয়ং ?” "ইললিঙগং ইজেণ হতমিতি”স্পসায়ণ। 


ব$ 


5৮ 'পঙপখ ীিণ [৫প্র, ১. 


সেই ম.হেজ হইয়াছেন) এই জনা মহেজের চকু হইয়া গাফে। তিনি 
ইছাতে বৃ বধের জরা ইহাকে (ইত্ীকে )' মছাম্ই করিয়া থাফেম) এবং 
সেই অঙাইম ছেজেরচক়হায। 

19৩1. জনন্ধর বিশ্বকর্মায় জর এঁক কপালে সংস্কৃত পুরোভাখ হইয়া থাকে। 
সাঁক্ষ দেখার! হাগ করিয়া বিজয়ী দেবগণের ইহার দ্বার! সমস্ত (নি শব) কার্ধাই 
(ফার্পা) ধরা হইয়াছিল, এবং সম্তই জয় কর! হইয়াছিল) যিনি সাকমেধ 
ঘাযা যাগ করিয়! বিজয়ী হন, তাহার মমন্ত কর্ণই কয়া হা, এবং সমস্তই জন 
ফর হা। সেই জনাই বিশ্বকর্মার এফ কগালে মংস্কত পুরাাপ হই 
ধাকে। 

৯৯) দেবগণেয় এই যে উৎকৃষ্ট জাতি ও শ্রী রহিয়াছে, তাহা তাহার 
এই যজেরই দ্বারা যাগ করিয়া প্রাপ্ত হইয়াছেন। যিনি এইরূপ জানিয়। এই 
ঘজের দার! বাগ করেন, তিনি মেই উৎকৃষ্ট জাতিকেই উৎপাদন করেন, এবং 
েই শ্রীকে গাণড হন। সেই জনা তিনি ইহ ঘার| যাগ করিবেন 


দ্বিতীয় ত্রাহ্মণ 


[ ১ দেবগণ সহাহষি খার| বৃত্রকে বধ করেন, এবং সেই সংগ্রামে হত দেবগণকে তীহায়। পি তৃ- 
বজ্র ঘ্বারা জীরিত করিয়াছিলেন।--২ বৃজের মহিত যুদ্ধে দেবগখের মধো বছর] বিজয়ী ছিলেন, " 
উহার। বসসতী্বর্যান্যরূপ, জায় বাহাদিশকে পরে স্ীবিত কর! হইয়াছিল তাহার! শরদ্‌হ্যস্- 
পিপির-স্বরপ ।--৩ পিতহজ্ঞ করিবার হেতু ও ফল) ৪ সো মবানু পিতৃগণজধ্যাণিতৃষান্‌ 
নৌ মের ছয় কগালে সংস্কৃত পুরোডাণের বিধি ও তাহার যুক্তি ;--৫ বহ্িবৎ পিতৃগপের অন্ত 
দঙ্গিণা টিতে প্রস্তত ধানার ছুই গ করিয়া একভাগ পেষণ করিতে হয়, এবং জগরভাগ অপিষ্ট থাকে, 
এই অপিষ্টভাগই পিতৃগণকে প্রদ্ধের 7--৬ দি বাঁন্ত! গভীর ছুগধে ভৃষ্ট বর্ণ মিশ্রিত ও আলোড়িত 
রুরিলে হছহয়, অয়িঘাত পিতৃগণের জগ ইন্থের বিধান /--৭ গিতৃগণের পূর্বোক্ত টিবিধ 
সংজ্ঞায় ব্যাখা! $--৮ গাহপত্যের পশ্চিমে অধ্ঘু্ণর যটকগাজ-পুরোডাল-নির্াণের অন্ত ত্রীহিগ্রহণ, 
তাহার অবধাত ও তঙুলকণ|র অপনয়ন ;-_-» দক্ষিণসুখে দৃষদ্‌ ও উপলার উপস্থাপন, দক্গিগমুখে 
কার্যা করিবার ছেতু $--১০ দক্গিণাযির দক্ষিপ্িকে দ্বিতীয় দক্ষিপাগির জন্ত চতুষ্কোণ যেদির মির্াণ । 
-১১ এ বেদির মধাস্থানে ছক্ষিণাগ্রিয় স্থাপন ও তাহার যুক্তি /--১২ তৃব্ববতূর্রণ) বেছির পূর্ব ও 
উত্তর পরিগ্রহ, এবং মার্জন, প্রোক্ষণীজলগ্রভৃতির উপন্থ!পন, শ্রক্মশ্মার্জন, জাজাপগ্রহণ ;-- 
১৩ কাহারে! কাহারো মতে উপভৃতে ছুইবার আজাগ্রহণ করিতে হয়। এই মত খণ্ডন করিয়। 
আটবার় গ্রহণ করিযার বিধি, আজাগ্রহণানস্তর পুনর্ববার প্রাচীনাবীতী হওয়া//--১৪ অধ্ধুয় প্রোঙ্ষণী 
গ্রহণ, ইয্ম ও বেদির প্রোক্ষণ। অধ্বযুণৃকে আমীর প্রভৃতির বহি প্রধান।. হতির স্থাপন, বির মূলে 
অবশিষ্ট প্রোক্ষণীজলকে চালিগ! দেওয়া, বহি'র বন্ধনগ্রস্থির মে/চন, প্রস্থারগ্রথণের নিষেধ, তাছার 
যু্রি-__-১৫ বহি'র বন্ধন রজজ, খুলিয়া অগ্রদক্দিণভাবে বহির দ্বারা তিনবাস বেদির আস্তরণ ও তাছার 
চারিদিকে মণ, প্রস্তরযোগ| বহছিকে অবশিষ্ট রাধা। তিনধার পরজিশতাে বেদির চারিদিকে রগ, 
তাহার যুক্তি ট--১৯ পরি ধি গরিস্থাপন। প্রসতরাত্তরণ। বিধৃতিস্থাপনের) নিবে /--১৭ জুহুধরড়ৃতির 
ছ।পন ও ছবির স্পর্শ ;--১৮ য্জমান ও খিগ গণের বজে।পবাতী হর অর্থাৎ দক্ষিণন্বদ্ধ হইতে 
বামনবন্ধে উগবীত ধারণ, ব্রদ্ধা ও যানের বেদির পশ্চিমদিকে এবং আরীতরের পূর্ববধিষে গদন--১৯ 
পিতৃধজে অনুচ্চ খবরে কার্ধয করিবার বিধি ও তাহার যুক্তি ;--২০ পিতৃবজের স্থানটি পরিবেষ্টিত 
হওয়। আবন্তক, তাহার যুক্তি ;-২১ অধবযূর্ণকর্তৃক অগনিতে ইখুনিক্ষেপ ও সাহিধেনীপাঠের জত 
হোডার আহ্বান, এখানে একটিমাত্র সামিধেনী উচ্চারিত হয়, তাহার যুক্তি -.২৭ হোঁডার 
সানিধেদীপাঠ 1:২৩ ইহাতে (দৈব ও মানবীয়) হোতার বরণ নাই, অধ্বহুর বিভিন্ন জপর 
ঢলারিটি . প্রধাজযাগের অনুষ্ঠান। বর্চিপ্রধানকে তাগ করিবার যুক্তি /--২৪ হজ্জমাদ ও 
কেরিগঞখ এখন পুনর্কার প্রাচীনাবীহী হইতেন। এবং বগা ও হজমান পূর্বদিকে ও. আইীগ্ 


১৮০ শতগথ আাগগ [৫ প্র. 


পণ্ডামূদিকে আগমন. করেন, অনন্তর অনুষ্ঠেয় কার্যে জা শ্রাবণ প্রভৃতির পরিবর্তন ।-.-২৪ 
আনুরির মতে পরিবর্তন বিধের /শাইড.. মোষধান্‌, লিডৃগণ বা. গিতৃমান্‌ লোমের উদ্দেশে 
অনুযাা] পাঠ করিবার জন অধ্যযুকর্তৃক হোতার প্রার্থনা, ইহাতে ছুইটি অন্ভুযাকা। হইয়] 
থকে, তাহার যুক্তি 7৭ অধ্ধ্যুর ভূতে আজ্যলেপন, পুরোডাশ, ধাঁনা ও এস্থের অবদান 
গ্রহণ কিয়। ভূর মধ্যে নিক্ষেপ, হোতা। যাজা উচ্চারণ করিলে তাহার হোম ।--২৮ পূর্যেধা 
বিহীন /--২৯ এ রাপেই অধিষাপ্ত পিতৃগণের হোদ )--৩৩ ক ব্াবাছন 
অনবির উদ্দেশে অগুযাফা চারণ ; ৩১ পিতৃগণের ভ্ঞায় কথাবাহন অপ্রিয় হোষ, এখানে 
অবানস্থারে আজ্যালেগন করা হয় গা --৩২ পূর্ব কতিকায় পর্ষা্ত যাগচতুটের যে 
কাটি বিধি প্রদর্শিত হুইয়াছে। তাহার ঘুজিউল্লেখ /-”৬$ কাহারো কাহারো মতে এই স্থলে 
হোডার হস্তে মন্থ আর্পত হয় এবং তিমি তাহা আমাণ করিয়া বরঙ্গাকে দেন, ভ্রজ্ধা ভাহ। 
আগ করিয়া আদীগ্রকে দেন, আমীগ্রও তাহা! আগ্রা করেন, (এবং উৎকর দেশে দিক্ষেগ 
করেন ), কাহারো, কাহারে! মতে এখানে ইড়া ও প্রাশিত্রেযর আবান কর! হয়, এবং ইড়াকে আ্বাণই 
ফিতে হইবে ভোজন করিতে হইবে না, আক্গু রিরনতে ভোজনই হিথেয় ;--৩৪ বজন।ম বা 
অধ বেকেহ পিগদান করিবেন তিনি পিতৃগণকে অ বনে জন ( অর্থাৎ মুখাদি শোধন বা ধুই- 
বার জন্ত ) জল প্রদান করেন, লৌকিক দৃষ্টান্তের উল্লেখে ইহার সমর্থন ;-৩৫ পিওুয়াতা সমস্ত 
হবিই খণ্ডিত করিয়! বাম হত্তে গ্রহণ করেন, অর্থাৎ সমস্ত একক মিশ্রিত করেন /--৬৬ তিনি উত্তর- 
পদ্ষিম কোণে বজনানের পিতাকে, দক্ষিণ-পশ্চিম ফোণে তাহার পিতামহকে এবং পূর্ব-ক্ষিধ কোণে 
ভাঙার প্রপিতামহকে পিওদ়ান করেন, উত্তর-পূর্ব্ঘ কোণে হত্তলগ্ন হবির লেগকে মার্জান করেন, 
ঈ সার্জনের মন্ত্র, পিতৃগণকে পিগদান বরায় তাহার! এই যজ্ঞ হইতে ধাবহিত হন না? 
০৬৭ ভাহায়! সকলেই বজ্ঞোপবীতী হইয়া পরিবৃত বজ্স্থান হইতে নির্গত হইয়া! আহবনীক়ী অয়ির 
মিকট উপস্থিত হন (অর্থাৎ তাহার উপস্থান বা! পুজ। করেম ), তাহার ঘুক্তি /-”৩৮ তাহার 
মন্ত্রের উল্লেখ $--৬৯ গার্থপত্যর উপন্থান। তাহার মন্ত্র ও ব্যাথা -৪০ পিতৃগণকে মুখাদি 
বার? অন জলপ্রদান, পুনরায় বেদিকে তিনবার পরিধি করিয়া তাঁর চারিদিকে ভদণ 
তাহার তাপ /-৪১ প্রদক্ষিণভাঁবে পরিষিক্ত করিতে করিতে তিনধার বেদির চারি দিকে 
ভসণ। বানের পিডৃপ্রভৃতিকে (বুখাদি) শোধনের জন্ত জলপ্রদান, লৌকিক: দৃষ্ানে 
তাহার লন প্রদক্ষিপভাবে ভিনবার এ রাপে বেদির চারিদিকে ভ্রমণের তাহপর্ধয 1--৪ৎ.নীষি 
খুলিয়। পিতৃগণকে নমস্কার, নসন্কার ছয়বার করিতে হয়, তাছার ঘুক্তিঃ পিভৃগণের নিকটে গুহের 
প্রার্থনা --৪৩ সকলেরই বজ্োপবীতী হওয়া, অনুযাজ্যাগের আর্ত, বজমাম ও এরজ্ধায পশ্চিষ- 
দিকে এবং আগিত্রের পূর্বদিকে গদন। হোতার ্ব্থানে উপবেপন )--৪৪ অধরিদা্জান-ট্ভূতি, 
বিডির অপর ছুইটি অুযাঞ বিধের, তাহার যুক্তি )--৪* শ্রগা হের পৃথকৃকরণ, সভায় 
পারি লেপন, একটি পারিধির এ্রহণ, আন্মীগ্রের আহ্বান। হোতার ট্ররণানচক নই, 


গন্য, ১] 'স্িভাঁ কাও ১৮১ 
হৌত্ায উটারণ।' অধ্তধুর্ণ এখানে প্রত্তর গ্রহণ করেন না) 'আমীগ্র অগ্িতে প্রত লিক্ষেপ দিতে 
বলিল তিনি চুপ করিয়া।খাকেন এবং নিজেকে পর্ণ কয়েন --৪৭ আদীঘ্র ও অধর পরচ্পর 
উত্তরপ্রত্ুত্তর, শংরু বা ক উচ্চারণের জন্য অধ্যযুকিতূ্কি হোতার প্রেরখা। বহি ও গারিধিসহুছের 
জমিতে মিক্ষেগ ;-”৪৮ কেহ কেহ এখানে অবশিষ্ট হবি অগ্নিতে নিক্ষেপ করেন, তাহ! বর্ততবা নয়, 
খত্বিকের! ভীহ! জলে দ্বিতে পারেন, অথবা! তক্ষণ করিষেন। ] 

১। দেবগণ মঙাঁহবিরই দ্বার! বৃত্রকে বধ করিয়াছিলেন; এবং এই যে 
ইহাদের বিজয় রহিয়াছে, তাহা তাহারা তাহারই দ্বারা জয় করিয়াছিলেন। 
আর সেই সংগ্রামে ( অন্থরেরা ) ইহাদের ( দেবগণের ) মধ্যে বাহাদিগুকে বধ 
করিয়াছিল, তীহাদিগকে ইহারা পিতৃষভ্ঞের দ্বারা সমীরিত১ করিয়! 
ছিলেন ; তাহার পি ত! ছিলেন, সেই জন্য ( অর্থাৎ তাহাদের উদ্দেশে অনুঠিত 
হওয়ায়, বঙ্ষামাণ কর্ধের ) নাম পি তৃযজ্ঞ।২ 
২1 সেই সময়ে ( দেবগণের মধ্যে ) ধীহারা বিজয়ী হইয়াছিলেন, তাহারা 
বসস্ত, ্রীক্ম ও বর্ষা (খতুম্বরূপ )? আর ষাহাদিগকে তাহারা সমীরিত করিয়া- 
ছিলেন, তাঁহারা! শরৎ, হেমন্ত ও শিশির (-খতুন্থরূপ )।* 

ও। ইনি (যজমান) ইহার দ্বারা যাগ করেন বলিয়াই ( অন্ুরগণ ) ঘর 
কাহাকেও সেইরূপ বধ করিতে পারে না; “দেবগণ ( ইহ! ) করিয়াছিলেন এই 
মনে.করিয়াই তিনি ইহা করেন। দেবগণ ইহাদের (পিভৃগীপের ) যে ভাগ 
( পুরোডাশাদিরূপ ) বিধান করিয়াছিলেন, ইনিও (যজমান ) ইহার্ণিগের 
সেই ভাগ বিধান করিয়া থাকেন) দেবগণ বাহাক্গিগকে সমীরিত 
করিয়াছিলেন, তিনি তাহাদিগকে ইহ! দ্বার! তৃপ্ত কায! খাঁকেন, তিনি ইহা 
বারা স্বকীয় পিতৃগগণকে প্রশত্ততর লৌকে লইয়া যান).খানে তাহার 





১। অর্থাৎ চেষ্টাযক্ত, জীবিত ? মূল “তান্‌ সমৈরয়ন্‌ /* লার়ণ অর্থ করিয়াছেন *সর্গাগচ্ছন্ত” 
।ছখব! প্রঙগগঞ্ছন্ত (ভ:”৮ য় কণিকা, সোসাইটি নংক্করণ,) ; অর্থাৎ সেই'দেধগণ হত দেধগণের 
সহিত সঙ্গ ত অর্থাৎ মিলিত হইয়াছিলেন | তিনি আবার ্াবার্থ লিখিয়াছেন--ঠাছারা' হই 
পিকুঈে বত! হইয়াছিলেন। ্ কর্তিক! পর্বালোচা। . 

২1 ই পূর্যোদ্ত (২. ৩, ৪.) পি ও পিতৃ বা হইতেতিনন, গা 
নাষে উদ্ত হব) স্র-*বৌ, শৌ, ৫, ১১) ১৪৩, পৃ, ১৭. পং । যতি? ল. ১, ৮.4 $.' 

৬৭ . শষ্টিবা-১&. ১, ৬. ১ ইত্যাঙি। ॥ 


১৬২ "শপথ গ্রাঙ্গণ (৪ জা, 
দিজের “জনাতায় € হাঁ বিরন্ধাচার, বাঁ আবরণ ) হেড়ু হাহা -ফিছু হত. বা. দিনঃ 
হয়, তাহ! কাহার পুমরধ্বার ইহ! ছায়াই বৃদধিপ্রা্ত হইয়া থাকে 'এ্ই ভন্ড ডিজি 
ঠা য়া বগি করেন 

১81 তিনি সোম বা নও পিতৃ গণ কে, অথবা দিডুখান: সোম কে 
ছয় কপালে সংস্কত পুরোডাঁশ প্রদান করেন। খতু ছয়টি, এবং পিতৃগণ 
খডু (শ্বরপ )১* সেই জন্ত (এ পুরোডাশ ) ছয় কপালে সংস্কত হয়। 

৫ | অনন্তর তাহার! বঠিষৎ পিভৃগগেরজন্ত অন্থাহার্ধ্যপচনে (দক্ষিগা- 
রিতে) ধান (তৃষ্ট যব )৮ করেন। তীঁগারা তাহার অর্ধেক পেষণ করেন, 
আর অর্ধেকই অপিষ্ট থাকে; ইহাই (অপিষ্ট ধানাই ) হিরা পি তৃ- 
গণের জন্ত হইয়া থাকে। 

৬। অনন্তর অন্নি ঘাত্ব» পিতৃগণের জন্যনিবান্যা গাতীর ছুগ্ধে 
(প্রক্ষিণ্ত, ও ) একটি শলাকার১* হ্বার! একবার আলোড়িত (পুর্বোক্ত ধানাচুর্ণ) 
ম স্থ*১ (নামক হবি হইয়া থাকে )। গিতৃগণ এ কবারে উ গ্রতিলোম 

& | অর্থাৎ বাহার সে। ম যাগ করিয়াছেন। 

ই। তৈত্তিরীয় সংহিতায় (১, ৮. ৫. ১) এই দ্বিতীয় পক্ষই ধিছিত হইয়াছে? ঠ6. ব্রা. ১. ৬. 
৮১২1 সায়ণ এই স্থলেপি তৃমা ন্‌ শব্ষের অর্থ করিয়াছেন--বাহার পি তৃগ ণ আছে। 
তৈরীর শরাক্মপের এ স্থলে দোম-শদ্দোর তাংপ্ার্থ সং বৎসর রি হইয়াছে-“মংবৎলরে। বৈ 
মো।, | 

৬। ভ্রঃ-পপুরুষ যে খতুতে মৃত হয়, পরলোকে দেই খতুই হর”--তৈ, ব্রা. ১, ৬. ৮. ও; 
গ্বন্তে মিলে বসন্ত হয় ......” ইত্যাদি সাইণভাবা, তৈ, সং ১, ৮, ৫, ১। 

৭। ইহার যুৎপত্তিলত্য অর্থ-্বাহারা ব হিতে (কুশে)সত্ব ন (উপযেশন) করেন? 
পারিভাধিক অর্থ-বাছার! কেবল হ বি ধঁজ্ঞ করিয়াছেন) মো ম যাগ করেন দাই। 

৮8 ৯, 6, ৩, ১৬, ৯ম টীকা। 

৯। বুৎগত্তিরত্য অর্থ মি বীহাদিগকে |ঙ্ধ করিঃ] ঘা করে। মূল আাজদে গ্রন্থ 

 ফিকাতেই এই সমদ্ত নাহ ব্যাখা -হুইগ্লাছে। 
১০। “একশলাকয়। ;” কাতায়ন আঙলুজের ( ৫. ৮. ১৮) বৃত্তিকার ইহার অর্থ রত 
শীর্মক্রহিত গলাক1। বৌধায়ন ( তৌ. হুতর, ৫, ১১১ ১১৪পু. ১৭ পং) এখানে একটি ইুশলাক। দি 
আলোড়ন করিবার বিঘি বিদ্বাছেৰ । আপত্তঘ ( তৌ, হু. ৮. ১৪, ১৪ ) উই বলিযাছের 3 

১১। ছথের মধ্য তৃষ্ট ববচূণ নিশিত করিয! আলোড়ন কর়িলেই ডাড়াকে. মস ব্য! হয়। 


৬, ৯ আ' ] ছ্িতীয় কা ১৯৩ 


ভাবে গয়ন করিয়াছেন, সেই জত (এমস্থ) একবার নিস 
এই কয়টি ছবি হইয়া থাকে। | 

৭) ফাছারা সোমের দ্বারা যাগ করিয়াছিলেন, সেই যার 
লোদবান্। দ্বার বাহারা পক (চরুপুয়োডাশাদি ছবি) দান করিয়া 
(ফেব) লোক জয় করেন, তাহারা বর্থি যৎ) আর বাহার! তাহাদের একটিও 
( কেন ) নাই, এবং ধাহাদ্দিগকে অগ্নিদগ্ধ করিয়! স্বাদ করে, তাহারা অনি 
ঘাত।” বাহার! পিতা, তাহার! এই (ভ্রিবিধ )। 

৮। তিনি ( অধ্বযু' ) গার্ঘপত্যের পশ্চিম দিকে প্রাচীনাবীতী ১৬ হই 
দক্ষিণমুখে উপবেশনপুর্ধক এই যট্কপালসংস্কত পুরোডাশ (অর্থাৎ তছুপ- 
যুক্ত স্ত্রীছি ) গ্রহগ করেন । তিনি (অতঃপর ) সেইগ্বান হইতে উখ্থিত হুইয়! 
নিকটেই অ্বাহার্ধ্যপচনের উত্তরদিকে দক্ষিণমুখে দণ্ডায়মান হইয়া তাহা! অবধাত 
করেন, এবং একবার ফলীকরণ১৪ করেন ; পিতৃগণ এ ক বারে ই প্রতিলোম- 
তাবে গমন করিয়াছেন, সেই জন্ত তিনি এ ক বার ফলীকরথ করিয়! থাকেন। 

৯। তিনি (আহবনীয় দেশে ) দক্ষিণ মুখেই দৃষদ্দ, ও. উপলাকে উপ- 
স্থাপিত করেন, এবং গার্থপত্যের দক্ষিণভাগে ছয়টি কথাল উপস্থাপিত 
ফয়েন 1১৭ তাহার! যে এই দক্ষিণ দিক আশ্রয় করেন, ( ভাছার কারণ এই 
ফে), ইছাই পিতৃগণের দিক্‌)১* সেই জন্ত তাহারা দক্ষিণ দিক্‌ আশ্রয় করিয়া 
থাকেন। | 

১০। তিনি অন্বাহার্ধ্পচনের দক্ষিণ দিকে একটি ( সক) চতুফোণ বেছি 





| 
মন্থ বহুপ্রফায় হইয়! থাকে ; বা, আজামন্থ, পয়োমন্থ। বি ও উদ্মমন্থ; আপ. 
(জী, ২২, ৬, ১। বৈরগাকশান্ত্রেত ইছা প্রসিদ্ধ আছে। 

১২। «যে বা অংন্থানো পুর্ষমেধিনঃ তে পিতরোহরিঘতাঃ +-তৈ, ভরা, ১. ৩. ৯, ৩ | 

১৬7 ২৬৪, ই 

১৪1 ১, ১.৪, ২৩7 সাধারণত তিগবার ফলীক;গ করিতে হয়। 
৯৪1 ১৭ ১৪ 8১1 

১৬1 তৈ, বর, ৬ ১. ১, ১। 


রা 


ঠা ররর খ রিযণ [গল »ক্া 


করেন.১,ভিনি।( ইহার) ফ্লোরগুচলিরে4 আরেরানি) অনার রিকে করেন 479 
অবান্তর .দির চারিছি, এবং পিভৃগ অবান্তর রিকৃসমৃহযাজখ $. টি জন্, ডিবি 
(াওরানিক়ে, অবাহারদিকে,করিযা'থাকষোন | এ 
.”-৯১ |. েতিবি ভাহার মধ্যদেশে ক্ম্থিকে স্থাপন করেন,। হেকখণ, টিবি 
পচ্চিয়মুদে . মাদবগ্থের ( খন্থিগ -বজযানের ) নিকট উপস্থিত. হন$ সেই 
জনি ( অধবদু্)) পূর্ববনূখে দীড়াইয়। হৌম করেন। ( মার) পিতৃগণ সমস্ত 
দিকেই থাকেন, কেননা, পিতৃগণ অবান্তর দিক্সমৃহূপ, ' এবং এই অনাস্থা 
দিকুসমূছ লর্মাদিকেই রহিয়াছে ; লেই জন্ত তিনি তাহার সির 
অগ্নিকে স্থাধিন করেন ।১৯ 

১:১২ তিনি তাহ! ( বেদি ) হইতে দিন ইরা যান 





" ১৭। জক্টবা-_'ছক্ষিণেন দক্ষিণাগিং পরিবৃতমুদগ্ষারং তগ্মধ্ো যেদিং করোতাবাস্তরদিক্‌- 
রক্তিম আপ্তান্তে__ফা. শ্রো, ৫. ৮. ২২। ইহার তাঁৎপর্যয এইরূপঃ--আপ্তা দেবগণের উদ্দেশে 
পা ও জঙু্ী শ্রক্ষালনের জল লইয়! বাইবার পর (১.১, ৬. ১৮) ২. ১. ৫) অধ্ববুণ দক্ষিণাগ্নিকে 
বা মা মাছুয় প্রভৃতির খার! লঙ্চতুরত্র কিয়! উপযুক্ত পরিমাণ চারিদিকে বেষ্টিত করেন। ইহার দ্বার 
উত্তর দিকে থাকিবে । ইহার মধ্যে দক্ষিণা্ি হইতে (তিন পা, অথব| পরিমাণমতত ) দক্ষিণ দিকে 
(পুরুষপ্রমাণ, না বম নপ্রমাণ ) দর্শ-পর্ণমাসের ক্যা এক বেদি নির্মাণ করেন; ইঠ। চতুফষোণ 
হইবে, এবং কোনগুলি জাগ়েয়াদি অবস্তর দিকে খাকিবে। (দরশপুর্ণমাসের ভয় এই নন খনন 
করিয়া নির্াণ করিতে হুন্ন নাঃ কেবল রেখা ছার] অস্থিত করিয়। লইলেই হ্য়-্তৈ, ব্রা, ১ 
৫--৬ / বৌ, শ্রৌ, ৫. ১১৪ ১৪৫ পৃ. ২ পং)। অনভ্তর এ বেদিমধ্যে দক্ষিণাগির নূতন খর ধা কুও 
করিস! ও ধখাবিধি পঞ্চ ভূমিসংস্কার করিয়! (৬ পৃঃ ৫৭ গং) তাহাতে দঙ্গিণ।গ্রিকে স্থাপন 
করিবে। 

' ১৮।- আহ্ধনীয়ের নিকট । 

১৯! সুধু বছিয়াছেদ--'অবাস্তরদিকৃস্‌সূহ ব্যাপী বলি 'ভধ্যরপ পিছগণও. ব্যাগী, 
অভরধ ভাহার! কোন মুখে আছেন তাহা ভুজের। সেই অন্য যাহাতে সর্বাদিক হইতেই ঠাহাদিগের 
উদ্দেন্তে হোম করিতে পায় বায়, মেই ভাবে বেদি মধ্য দেশেই অন্নিকে স্থাপন করা হয়। 

হও | ১, ২. ২. ১২--১৪। দর্শপর্ণনাসে ভব বভূর্ঘর ৭ উত্তর দিকে হইয়। খ।কে, 
এখানে ভংস্ানে পূর্ব দিক্‌ বিহিত হইল। প্ররৃত পিডৃবজ ব। মছাপিতৃধজে দঙ্গিণ দিক্‌ পূর্ব, 

পূর্ব দিক্‌ উত্তর, পশ্চিম দিকু দক্ষিণ, এবং উত্তয় দিক্‌ পশ্চিদ দিক্‌ বলিয়া ব্যবধত হয়. কা, 
জো, ১. ৮. ২৬ ) ৫.৮, ৭ $ এবং ধ গ্ধতি। ৃ্‌ চি 


৬ অ.১ক্রা.] দ্বিতীয় কাণ্ড ১৮৫ 


তিনি সতস্ববজুঃ লইয়! গিরাৎ১ প্রথমে এইরূপে** ( অর্থাৎ পশ্চিম দিকে ), অন- 
স্তর এইরূপে (অর্থাৎ উত্তর দিকে), এবং তদনস্তর এইরূপে ( অর্থাৎ পূর্যাদিকে ) 
পরিগ্রহ (অর্থাৎ রেখ! দ্বারা বেদিকে বেষ্টিত ) করেন ।** তিনি ( অধ্ববুর্ণ ) 
পুর্ব পরিগ্রহ করিয়া (তিনটি) রেখ! অঙ্কন করেন, (জার আদীগ্র ) বাহা 
(অর্থাৎ বেদিতে উৎখাত পাংশু ) লইয়| যাইবার থাকে, তাহা লইয়! বান 
(নিক্ষেপ করেন )।২৪ অনন্তর তিনি সেইরূপেই উত্তরপরিপ্রীহেরঘ্বার! 
( বেদিকে ) পরিগৃহীত করেন ।* তিনি উতরপরিগ্রহেরদ্বারা (বেদিকে) 
পরিগৃহীত করিয়৷ ও প্রতিমার্জন করিয়াং* (অগ্নীঞকে ) বলেন--“প্রো ক্ষ বব 
(প্রোক্ষণ করিবার জল) স্থাপন করুন !”*৭ তাহারা (অর্থাৎ আত্মীঞ্র) 
প্রোক্ষণী, ইখ্ম ও বি উপস্থাপিত করেন।ৎ৮ তিনি ক্রকৃসমূহ সন্মার্জন 
করেন,» এবং আজ্য শ্রহণ করিয়া ( অগ্নির পূর্বদিকে ) গমন করেন ।৬* 
(অনন্তর) তিনি (অধ্বযু) যজ্ঞোপবীতীত১ হইয়! আজ্য গ্রহণ করেন। 


২১। কলিকাতা ও আজমীর উভয় সংস্করণেই (এখানে মূলে “হত্বা (ছোন করিয়া ); আছে, 
কিস্তু এখানে সম্ভবত "হৃত।” পদ হইবে। 

২২। অভিনয় হর! দেখাইয়। দেওয়া হইতেছে। 

২৩। দ্রষ্টব্য ১২, ৩, ৬/ ও টীক]। 

২৪। ১২, ৩, ১৭। 

২৫। ১, ২, ৩, ১১3 পূর্বববত্তা ২৩শ টীকা । 

২৬। ১,২, ৩, ১৮) ও টীক!। 

২৭। ১২৩২০ 

২৮। দক্ষিণাগিগয়ের মধ্যে পূর্ব্বদিকে বর্হি ও পশ্চাৎ দিকে ইখা থাকে ; প্রোক্ষণী বেদিতে। 

২৯ | ১,২৭২, ৪, ১। 

৩০। ১, ২, ৪, ২০, ও টীক|। মহাপিতৃষজ্ঞে বজমান-পত্থী বজমানের সঙ্গে থাকেন ন| (কা.শ্রো, 
৫, ৮.৫), এই জন্য এখানে পত্ধীসনহন ও আজ্যা বেক্ষণ (১১২. ৪১৩১৯) 
নাই। 

৩১। তিনি ইহার পূর্ববপর্যান্ত প্রাচীনাবীতী হুইয়। কার্য করিয়াছিলেন, এখন উপব্ীতী 
হইবেন। কা, শ্রো, ৫, ৮, ২৬। 

৪ 


১৮৬ শঙগথ ব্রাঙ্গণ [£€ প্র.ংত্রা, 
উট 


১৩) তদ্বিষয়ে (কেহ কেহ) বলেন--তিনি উপভূতে ছইবার ( আজ্য ) 
গ্রহণ করিষেন ; কেননা, এখানে ছইটি অন্থযাজ হইয়! থাকে 1২ কিন্ত তিনি 
সেখানে উপভূতে আটবারই গ্রহণ করিবেন, ( কেনন! ), তাহার মনে হয় যে, 
পাছে আমি যজ্জের বিধি হইতে পবিভ্রষ্ট হই। অতএব তিনি উপভ্ভৃতে আট- 
বারই (আজ্য) গ্রহণ করিবেন। আজ্যসমূহ গ্রহণ করিয়! তিনি পুনর্ধার 
শ্রাচীনাধীতী হুন। 

১৪। অনম্তর অধবয্্“ প্রোক্ষণী (( জল ) গ্রহণ করেন । তিনি শ্রথমেই 
ইধাকে প্রোক্গপণ করেন ও তাহার পর বেদিকে। তদনস্তর ( ধত্বিকরা) বি 
প্রশ্নান করেন। এবং তিনি তাহার ( বন্ধনরজ্জুর ) গ্রস্থিকে পূর্ব দিকে করিয়! 
(বেদিতে) স্থাপন করেন, ও ( প্রোক্ষণী দ্বার! ) তাহ! প্রোক্ষণ করিয়! ( অব- 
শি প্রোক্ষণী জলকে সেই বছিরূপ ওষধির মুল দেশে) লইয়া যান ( ঢালিয়। 
দেন ))৩০ (অনন্তর) তিনি (সেই বন্ধন.) গ্রস্থিকে খুলিয়। (তাহ! হইতে) প্রস্তরকে 
(আর পৃথক্‌ করিয়া) গ্রহণ করেন না)৩* কেনন1, পিতৃগণ একবারই 
প্রতিলোম ভাবে গমন করিয়াছেন; সেই জন্ত তিনি শ্রস্তর গ্রহণ করেন 
না। ৬৬ 

১৫) অন্তর তিনি (বহি বন্ধন-)রজ্জ, খুলিয়! (এবং বহি ও রজ্জ, উভয়ই 
গ্রহণ করিয়া তাহ! দ্বারা উত্তর দ্রিকের পশ্চিম কোণ হইতে) বেদিকে অপ্র- 
দক্ষিণ ভাবে তিনবার আস্তরণ করিতে করিতে বেদির চারিদিকে গমন 


৩২; প্রকৃতিযোগে আটবার গ্রহণ কর! হয় (১. ২* ৫, ৯.) ; এখানে বিকল্পে ইহাই বিহিত 
হইয়াছে; কা, শ্রৌ, ৫. ৮, ২৭। 
ও | 35 হ, ৬, ১.৩ | কা. শর, ৫, ৮, ২৮। 
৩৪ | ১৭ ২৬, ৪ | 
৩৫ | ১২৬, ৫। 
*৩৬। এ্রস্থলে সায়ণ লিধিয়াছেন--প্বছিষঃ সকশাৎ প্রস্তরন্ত পৃথকৃকরণে বহিষঃ সবৃত্বং 
ব্যাছন্যেত। ন চৈতৎ পিতৃহজে যুক্তমিতি |” 


৬ অন ১ ব্রা] দ্বিতীয় কাণ্ড ১৮৭ 


করেন ১৩৭ তিনি অগ্রদক্ষিণ ভাবে তিনবার আস্তরণ করিয়া প্রীস্তরের উপযুক্ত 
পরিমাণ (বর্থি) অবশিষ্ট রাখেন। অনস্তর তিনি আবার প্রদক্ষিণভাবে 
( বেদির) চারিদিকে গমন করেন; তিনি যে আবার তিনবার প্রদক্ষিণভাবে 
চারিদিকে গমন করেন, তাহার কারণ--তিনি যে প্র (পূর্বোক্ত সো মবান্‌ 
ইত্যাদি) তিন পিতৃগণের নিকট গমন করিয়াছিলেন, ইহা দ্বারা তাহাদের 
নিকট হইতেই তিনি পুনর্ধার স্বকীয় এই লোককে লক্ষ্য করিয়! ্মপীগমন 
করেন ; সেই জন্ঠই তিনি পুনর্ধবার প্রদক্ষিণ ভাবে গমন করেন। 

১৬। অনস্তর তিনি (অগ্নির) দক্ষিণদিকেই প রি ধি সমুহ কে পরিস্থাগিত 
করেন $০৮ তিনি গ্র স্তর কে ও দক্ষিণদিকে আত্তরণ করেন? তিনি ( বহি ও 
প্রস্তরের ) মধ্যে বি ধূতিত্ব় কে» স্থাপন করিবেন না, কেননা, পিতৃগণ 
একবারেই প্রতিলোমভাবে গমন করিয়াছেন; সেই জঙ্ত তিনি মধ্যে 
বি ধৃতিদ্বয় কেস্থাপন করেননা। 

১৭। তিনি তাহাতে (প্রস্তরে অর্থাৎ তাহার পশ্চাদ্ভাগে) জূহকে স্থাপিত 
করেন, এবং ( তাহার ) পূর্বদিকে উপভৃৎকে ? অনস্তর ( তাহারও পূর্বদিকে ) 
ক্রমে-ক্রমে ( পর-পর ) খববা, পুরোভাশ, ধান1, ও মন্থ স্বাপিত করিয়া (স্থাপিত ) 
হবিসমূহ স্পর্শ করেন।৪* | 


৩৭1 তিনবার আব্তরণ করা সম্বন্ধে তৈততিরী ্রাঙ্গণে (১, ৬, ৮ ৭) ঘুক্তি প্রদর্শিদ 
হইয়াছে--€যহেতু পিতৃগণ এখান হইতে তৃতীয় লোক রহিয়াছেন--গত্রিঃ পর্যেতি । তৃতীয়ে বা 
ইতে। লোকে পিতরঃ1* বছ্ছির বন্ধন রজ্জথানি বেদির দক্ষিণ শ্রেণিতে বিছাইর়। দেন, ক', 
শর, ২,৭ ২২7 ৫. ৮. ২৯) যাভিকদেব। 

৩৮1 ১,২,৬,১৩, 7 ১,৩.১--৪ | পরিধিসমূহকে অগ্নির পশ্চিম, দক্ষিণ ও উত্তরদিকে 
স্থাপন করিতে হর; কিন্তু প্রকৃত স্থলে ( পূর্বেব/ক্ত ২০ টীক! অনুসারে ) ূর্বব) দক্ষিণ ও পশ্চিম 
দিকে স্থাপন করিতে হয়। ইহাদের মধো দক্ষিণ-পরিধিকে দক্ষিণদধিকে স্থাপন করিয়া পূর্ব ও পশ্চিন 
পরিধিকে দক্ষিণাগ্র করিয়। স্থাপন করিতে হয়। 

৩৯। ১,৩,১,১০-১১, ও শী টীকা। 

৪০। কা, শ্রৌ, ৫.৮,৩১-৩২ | পা্রসমুহকে ক্রমান্বয়ে পূর্বদিকে স্থাপন করিবার কথা, বল 
হইল, কিন্ত গ্রকৃত সুজ দিকের বিপর্ধায় হেতু এই পাত্রস্থাপন উত্তর দিকে হইবে। 


১৮৮ শপথ জাঙ্গণ [ €& প্র. ২ ত্র: 


১৮। ভীহারা ( বজমান ও খত্বগ্গণ ) সকলেই ( এই সময়ে )৭* যজ্ঞোপ- 
বীতী, হইয়! ( থাকেন ), এবং যজমান ও ব্রহ্গা এইরূপে&ং ( আহুবনীয়ের পূর্ব" 
দিকে, গমন করিয়! এবং সেখান হইতে অপ্রনক্ষিণভাবে অর্থাৎ দক্ষিগপার্্পথে 
পিভৃষক্ঞবেদির ) পশ্চাৎ দিকে ঘুরিয়া গমন করেন,*৬ এবং আশমীঞর € পশ্চিম 
পার্খ হইতে দক্ষিণ পার্শ্ব দিয়) পূর্বদিকে ( ঘুরিয়৷ গমন করেন )1%৪ 

১৯। তাহারা তাহাতে (এই পিতৃষজ্ঞে) অনুচ্চন্বরে ( “উপাংপ্ত” ) বিচ- 
রণ করেন (ব্যাপৃত হন ); কেননাঃ পিতৃগণ তিরোহিত (অপ্রকাশ ) এবং 
অঙ্কচ্চন্বরও তিরোহিত ; সেই জন্য তাহার! অনুচ্চশ্বরে বিচরণ করেন |৪* 

২০। তাহারা পরিবৃত ( পরিবেষ্টিত, স্থানে ) বিচরণ করেন, কেননা, পিতৃ" 
গণ তিরোহিত, এবং পরিবৃত (স্থানও ) তিরোহিত 7; ০েই জন্ত তাহারা পরিবৃত 
(স্থানে) বিচরণ করেন ৪৬ 

২১। অনন্তর তিনি ( অধ্বুয ) অগ্নিতে ইম্ নিক্ষেপ করিয়া ( হোতাকে ) 
রলেন--“সন্দীপ্যমান অগ্নিকে লক্ষ্য করিয়! (সামিধেনী ) উচ্চারণ করুন !, 

হোতা এ ক টি মা ত্রথসামিধেনীকে তিনবার উচ্চারণ করেন; কেননা,পিভৃগণ 
এ ক বার ই প্রতিলোমভাবে গমন করিয়াছেন; অতএব হোতা এক টিমাত্র 
সামিধেনীকে ক্তনবার উচ্চারণ করেন । 

২২। তিনি উচ্চারণ করেন--“আমর! কাঁমনা করিয়া (হে অগ্নি), 
তোমাকে স্থাপিত করিতেছি, কামনা! করিয়! তোমাকে সন্দীপ্ত করিতেছি ; 
তুমিও কামনা করিয়া হবি-তভোজনের জন্ত কামনাকারী পিতৃগণকে আনয়ন 





৪১। সামিধেনীপ্রৈব €১.৩.২,২ ইত্যাদি ) হইতে আরম্ভ করিয়া! আজাভাগন্থয় € ১.৫.২,১৯ 
ইতাদি ) পর্ধাস্ত উপবীতী হইয়| থ।কিতে হয় ; কা. শ্রো, ৫.৮.৩৩ 1 

৪২ ইহ! অভিনয় করিয়া দেখান হইতেছে । 

৪৬ অনস্ধর ব্রদ্ধ৷ ও জমান সেখানে পশ্চিমমুখে উপবিষ্ট থাকেন। 

৪৪ কা, শ্রৌ, ৫,৮,৩৫। 

৪৫ ড্র১০৭,৩,৮ | 

৪৬ ভ্র$-”১৭শ টীক]। 

৪৭ , একাণ সামিধেনীর স্থানে একটিমাত্র বিহিত হইয়াছে; জ্”১.৩.২,২ ইত্যাদি । 


৬.অ. ১ ব্রা] স্বিতীয় কাণ্ড ১৮৯ 


কর !”৪৮ অনস্তর তিনি বলেন--“অগ্নিকে আনয়ন করুন 1৪৯ সোমকে আন- 
য়ন করুন! সোমবান্‌ পিতৃগণকে আবাহন করুন ! বহিষৎ পিড়গণকে আন- 
য়ন করুন| অগ্নিঘাত্ত পিতৃগণকে আনয়ন করুন! আজ্যপ দেবগণকে ** 
আনক্বন করুন! হোতৃকার্য্যের জন্য অগ্নিকে আনয়ন করুন ! নিজের মহিমাকে 
আনয়ন করুন !”* ১ 

২৩। অতন্তর তিনি আহ্বান করিয়। হোতাকে (আর) বরণ করেন 
নাঁ)*২ কেননাঃ ইহা পিভৃষজ্ঞ ; যেহেতু তিনি মনে করেন ষে, "পাছে আমি 
হোতাকে পিতৃগণের মধ্যে স্থাপিত করিয়া ফেলি, সেইজন্য তিনি হোতাকে 
বরণ করেন না। তিনি এই মাত্র বলেন যে, “হে হোতা, আপনি উপবেশন 
করুন! হোত! হোতৃষদনে উপবেশন করিয়া (ক্রক, গ্রহণের জন্য ) অন্ুজ্ঞ| 
প্রদান করেন, এবং অধবযু্য (এ্ররূপে ) অনুজ্ঞাত হইয়! শ্রুগ্দ্য় প্রৃহণপূর্ব্বক 
( অগ্নির ) পশ্চিমদ্দিকে গমন করেন ; গমন করিয়! (হোতাকে) আহ্বানপূর্বক 
বলেন--“সমিদ্বগণের উদ্দেশে যাজ্যা পাঠ করুন !” তিনি বহি ভিন্ন (আর) চারিটি 
প্রযাজ অনুষ্ঠান করেন ;*ৎ কেননা, বহি প্রজা, এবং তিনি মনে করেন যে, 
“পাছে আমি (আমার ) প্রজাসমূহকে পিতৃগণের মধ্যে স্থাপন করিয়। ফেলি» 
সেই জন্যই তিনি বহি-তিন্ন (আর ) চারিটি প্রধাজ অনুষ্ঠান করিয়। থাকেন। 
অনন্তর তাহারা আজ্যভাগন্থয়** অনুষ্ঠান করেন) এবং আজাতাগন্বয় অনু- 
টান করিয়া__-- 

২৪। তাহার! সকলেই ( বক্ষ্যমাণ ) হবিসমূহের দ্বারা কার্ধ্য করিবার জনা 

৪৯। কাণুপাঠ-__'অগ্রিকে এখানে আনয়ন করুন! আঙ্বলায়ন শ্রোতঙুত্রে (২.১৯.৭) ইহার 
পুরে উক্ত হইয়াছে--“দেবগণ ও পিতৃগণকে বজজমানের জনক আনয়ন করুন!” জ্ঃ--২.৩.৪,১৬। 

€০। ভর 2-৮১,৩৪,১৭। 

৫১। কাণপাঠের মতে ইহার পরে দর্শপূর্ণসাসেষ্টিতে উক্ত ( ১,৩.৪,১৭ ) মন্ত্র পঠিত হইয়! 
থাকে। এই মন্ত্র ব্রাহ্মণের, সংহিতায় নাই। 

৫২। ভ্রু ১-১.৩,৪,৩ 3 ৪.২.১ ইত্যাদি ; এখানে দৈব ও মানবীয় হোতায় বরণের কথা 
উক্ত হইয়াছে । 

€ও। উ-৮১,৪.৪,৯ ইত্যাদি । 

৫৪ আ১--১,৫,২.১৯ ইত্যাদি | 


১৯০ শতপথ ব্রাহ্মণ | € প্র. ২ স্ত্রা. 


প্রচীনাবীতী হইয়া থাকেন, এবং জমান ও ব্রহ্গা পূর্বদিকে ও আমীর পশ্চাদ্‌ 
দিকে আগমন করেন ।** সেখানে** তিনিৎ৭ ( অধ্বধুণ। এই বলিয়া) 
আঁশ্রাবণ( আহ্বান) করেন---ণও শ্বধা 1” (আম্মীত্ের ) প্রত্যা শ্রাব থ 
(শ্রত্যত্তর)--“অস্ত ত্বধ! !” এবং ( হোতার ) ব বট. ক! র--“ণ্বধা নমঃ 1” ৮ 

২৫। তদ্বিষযয়ে আ স্থু রি বলিয়াছেন যে, 'তিনি ( অধ্বযু্ণ, পূর্বের 
মত )*৯ আ শ্রা বণ করিবেন, তিনি (আগ্ীপ্র, পূর্বেরই মত) গ্রত্যা শ্রা বণ 
করিবেন, এবং তিনি (হোত, পূর্বের মত) বষট.কার করিবেন; কেনন' 
তাহার! মনে করেন যে, পাছে আমর! যজ্ঞের বিধি হইতে চলিত (ভ্রষ্ট) হইয়া 
পড়ি ।; 

২৬। অনম্তর ( অধ্বযু্য) বলেন-_-'সোমবান্‌ পিতৃগণের অথবা! পিতৃমান্‌ 
সোমের অন্বাকা| উচ্চারণ করুন|, তিনি (হোতা) ছুইটি পু রো! হন্ু বা ক্যা্* 
উচ্চারণ করেন, (কারণ ), তিনি একটি দ্বার! দেবগণকে ও দুইটি দ্বারা পিতৃগণকে 
( যাগস্থলে আনিবার জন্য ) চালিত করেন ১৯১ কেননা, পিতৃগণ গ্রতিলোম- 


/ 


৫৫। ১৮শকওিকা দ্র্টবাঃ অর্থাৎ তাহার! ষে স্থান হইতে গিয়াছিলেন, আবার সেই 
স্থানেই আগমন করেন। 

৫৬। অর্থাৎ পিতৃযজ্ঞের প্রধান কবির দানে। 

৫৭। মুলে বহুবচন পুজার্থ, গৌরবার্থ,__সান্ণ, পরৰন্তা কতক । 

৫৮। (্১--১.৪,৬,৭ ইত্যাদি ; এ কাণ্ডের ৮ম টীকা দেখ; সে স্থানের “ও শ্রাবয়” প্জন্ত 
শ্রোট্‌,” ও পবৌষট« এই কয় মন্ত্রের স্থানে এখানে যথাক্রমে "ও ন্বধা” প্রভৃতি প্রয়োগ করিতে 
হইবে । সারণ এই তিনটি মন্ত্রের এইরূপ অর্থ করিয়াছেন--ও অঙ্গীকারার্৫থক, স্ব ধা শবে পিতৃ- 
গণকে প্রদেয় হবি বুঝায়; সমগ্রার্ঘ--হে আগ্রীধ, পিতৃগ্গগের জন্য গৃহীত্ত এই হবি ত তোমার 
অভিনত ? ভ্িতীয় মন্ত্রে আগ্নীধ বলিতেছেন--'তাহ। সেইরূপ হউক !' ন মঃ শবের অর্থ ত্যাগ, 
অতএব হোতার বাকের অর্থ--“পিতৃগণের উদ্দেশে গৃহীত হবি তাক্ত ( অর্থ প্রদত্ত ) হউক |, 
কা. শ্রো, ৫.৯.১১-১২। 

৫৯। অর্থাৎ ”ও শ্রাবয়” এই মন্ত্রে, অন্তত্রও এইরূপ ; ৫৮ তম টীক। অ্রষ্ব্য। 

৬০। ড্রঃস১৩০৪,১৮ ও ৯ম টীক1। 

৬১। সায়ণ এখানে বলিয়াছেন--পিতৃগণ এখান হইতে পরাধুখ হইয়। চলিয়া! বাওয়ায় 
ৃ (শপরাগমনাৎ”) আর তাহারা পুনরাগমন করেন না, এই জনা একটিমগাজর অন্থুবাকা)। দ্বার! তাহাদিগকে 
তাহাদের স্থান হইতে আনা যায় ন!, তক্লিমিত্ত বিশেষ প্রবদ্ব দরকার এবং সেই জন্যই ছুইটি 





৬ অ.১ ব্রা] দ্বিতীয় কাণ্ড ১৯১ 


ভাৰে একবারেই চলিয়া গিয়াছেন; অতএব তিনি ছুইটি পুরোধ্স্ছবাকয। 
উচ্চারণ করেন | 

২৭। অন্তর তিনি (অধ্বরু্য) আজ্যকে (জুহুতে ) উপস্তীর্ণ করেন 
( উপরে উপরে লাগাইয়া দেন)। তিনি তদনস্তর পুরোডাশ হইতে € এক) 
অবদান (গ্রহণ করেন ), এবং 'াহারই সহিত ধান! ও তাহারই সহিত মন্থের 
( অবদান গ্রহণ করেন )। তিনি তাহ! ( অর্থাৎ পূর্বোক্ত অবদানসমুহ ) এক- 
বারেই ( একসঙ্গে ই, জুহৃতে ) প্রক্ষিপ্ত করেন ।*২ অনস্তর তিনি তাহাতে ছুইবার 


সদ এপ জল উদাস 


অনুবাক্যার প্রয়োজন। প্রকৃত স্থলে হবিপ্রদানে পুরোহনুবাকাা ছুইটি ও যাজা! একটি হইয়া 
থাকে। তৈত্তিরীয় ব্রাঙ্গণে (১.৬,৯.৪) এ সম্বন্ধে এইরূপ যুক্তি প্রদর্শিত হইয়াছে £--“তিনি 
প্রথম পুরোহনুা কা ত্বার পিতৃগণকে গৃহীত হবির সম্বন্ধে নিবেদন করেন, দ্বিতীয় পুরোহচুবাকা। 
স্বর তাহ! ভাহ।দের নিকট লইয়! যান ( অর্থাৎ প্রদান করেন )। এবং যাজা| দ্বার! তাহা তাহাদের 
নিকট প্রেরণ করেন, কেনন।, পিতৃগণ এখান হইতে তৃতীয় লোকে রহিয়াছেন।' সেই স্থানেই 
আবার অপর ব্যাধ্য। প্রদত্ত হইয়।ছে--“তিনি প্রথম পুরোহনুবাক্যা দ্বার! দিবা হইতে। ও দ্বিতীয় 
পুরোহনুবাকা ছারা রাত্রি হইতে পিতৃগণকে আনয়ন করেন, এবং যাজা। স্বার। আবায় তাহা- 
দরিগকে প্রেরণ করেন।, আঙ্গলায়ন শ্রোতশ্বত্রে (২,১৯.২২-২৩ ) পুরোহনুব।ক্যা ও যাজ্যাগুলি 
এই রূপ নির্দিষ্ট হইয়াছে £--সোমবান্‌ পিতৃগণের পুরোহমুবাক্যা ঝ, স. ১০ ৯৫, ১১ ও ৯৯৬,১১৪ 
যাজা। ১০.১৫, ৫ ; পিতৃম।ন্‌ সোমের পুরোইনুবাক্য! ১০, ৯১, ১১ও ২০১ যাজা! ৮. ৪৮.১৩ ) বহিষং 
পিতৃগণের পুরোহমুবক্যা ১০, ১৫, ৪১ ও ৩) বাঁজা! ১০, ১৫. ২ অগ্নিষ।ত্ত পিতৃগণের পুরোহনু- 
বাকা ১০.১৫.১১) ও ১৩। যাজ্য। ১০.১৫,১৪ | ইহ1 ছাড়| সেখানে এ মতে বমের ও হোম হয়, 
এবং তাহার পুরোহনুবাক্যা ১০,১৪.৪। ও ১৪ বাজ্যা। ১০১১৪,২। তৈত্তিরীয্ক সংহ্তায় € ১,৮.৫ $ 
ও ২.৬.১২ ) এই সন্ত্রগুলি কিঞিংভিন্ন। যথ|, পিতৃম|ন্‌ সোমের পুরোহনুবাকা! খখেছে ১,৯১১ 
ও ৯.৯৬.১১) বাঁজযা ৮.৪৮.১৩) বহিষৎ পিতৃগণের পুরোইনুবাকা। ১০১১৫.৪, ও ৩; যাজা। 
১০,১৫,৫ ; অগ্নিঘ।ত্ত পিতৃগণের পুরোহমুবাক্যা ১০,১৪,১১১ ও তৈ, ব্রা, ২,৬.১৬.১ (ইহার প্রথম 
অংশ খ. স. ১০.১৫.১৪ এরই মত ), যাজা! তৈ. ব্রা ২.৬.১৬.২, আপ, শ্রৌ, ৮.১৫,১৭। ইহার 
পরবর্তী বিধানের জনা আলোচ্য তৈ, স. ২.৬.১২ ) তৈ, ব্রা, ২.৬.১৬ | 

৬২। শৃতাবদান(শৃত অর্থাৎ পর হবিকে যাহ! দ্বার! অ ব দ। ন অর্থাৎ খণ্ডন কর যায়) 
নামে এক প্রকার বজিিয় পাত্র আছে ইহা! বরুণ বা বরণ কাষ্ঠে নির্ষিত একটি দণ্ডবিশেষ, দীর্ঘে 
একপ্রাছেশপরিষাণ, অগ্রভাগ অনুষ্ঠপর্বপ্রনাণ সরু, পরে একটু বিস্তৃত। কেহ বলেন ইহ! 
কতকট| গোকর্দের ন্যায় :--“অুঠপর্ববাত্রস্ত তীক্ষাগ্রং পৃথুব্ত।কং। শৃতাবদানং প্রাদেশমাত্রং 
ীরঘসুদাহতং ।” "গ্োকর্ণাকৃতিন! শৃতাবদানেন”__কা, শ্রৌ, ৫.৯.২ বৃততি। আফিকনুজাবলীতে 


১৯২ শতগথ ব্রাঙ্ছণ | € প্র, ং ব্রা, 


আজাধারা পাত করেন এবং ( সেই সমস্ত হবির) যে স্থান হইতে এর অবদান" 
সমূহ গ্রহণ করিয়াছিলেন, এ স্থান আজ্য দ্বারা লিপ্ত করেন। (ইহার পর) 
তিনি (আর যজভিগ্থানে পূর্বের ন্যায়) গমন করেন ন! ) তিনি সেই স্থানেই 
আলিয়! (অগ্নির) সমীপে দণ্ডায়মান হইয়! ( হোতাকে ) আহ্বানপূর্ধ্বক 
(অর্থাৎ আ শ্রা ব ৭ করিয়! ) বলেন--'সোমবান্‌ পিতৃগণের উদ্দেশ্তে ষাজ্যা পাঠ 
করুন 1, ( অনস্তর ) বষট.কার উচ্চারিত হইলে তিনি তাহা হোন করেন। 

২৮। অনস্তর তিনি বলেন--'বহিষৎ পিতৃগণের উদ্দেশে অন্ুবাকা। 
উচ্চরণ করুন! তিনি আজ্যকে (জুহুতে ) উপস্তীর্দণ করেন, এ সমস্ত ধানা 
হইতে এক অবদান গ্রহণ করেন, এবং তাহারই সহিত মস্থের ও তাহারই সহিত 
পুরোডাশের (অবদান গ্রহণ করেন )। তিনি তাহা একবারে (জুহ্তে ) প্রক্ষিপ্ত 
করেন। অনস্তর তিনি তাহাতে দুইবার আজ্যধার! পাত করেন, এবং ( সেই 
সমস্ত হবির ) যে স্থান হইতে অবদানসমূহ গ্রহণ করিয়াছিলেন সেই স্থানে আ্য 
লিগ করেন। ( ইহার পর) তিনি (আর যজতিস্থানে ) গমন করেন না; তিনি 
সেই স্থানেই থাকিয়। ( অগ্নির ) সমীপে দপণ্ডারমান হইয়! ( হোতাকে ) আহ্বান- 
পুরর্বক বলেন--“বহ্িষৎ পিতৃগণের উদ্দেশে যাজ্য| পাঠ করুন! (অন্তর) 
বষট কার উচ্চারিত হইলে তিনি তাহ! হোম করেন । 

২৯। অনন্তর তিনি বলেন--অগ্রিঘাত্ত পিতৃগণের উদ্দেশে অনুবাকা। 
উচ্চারণ করুন! তিনি আজাকে (ভূতে ) উপস্তীর্ণ করেন, এ মন্থ হইতে এক 
অবদান গ্রহণ করেন, এবং তাহারই সহিত পুরোডাশের ও তাহারই সহিত ধানার 
( অবদান গ্রহণ করেন )। তিনি তাহ! একবারে জুহুতে প্রক্গিপ্ত করেন । অনস্তর 
তিনি তাহাতে ছুইবার আজ্যধারা পাত করেন, এবং ( সেই সমস্ত হবির ) যেস্থান 
হইতে অবদীন গ্রহণ করিয়াছিলেন, সেইস্থানে আজ্য লিপ্ত করেন। ( ইহার পর 
তিনি আর যজভিস্থানে ) গমন করেন না; তিনি সেই স্থানেই থাকিয়া ( অগ্ির) 
( বৈদানারায়ণশর্তসংগৃহীত। বোদ্বাই, ৮১ পৃঃ) তাহার যে চিত্র দেওয়। হইয়াছে, তাহাতে গো- 
কর্ণাকৃতি দেখ! বায় না। এই শৃতাবদান দিয়] বথ।ক্রমে পুরোডাশ। ধান। ও মন্থের মধাদেপ হইতে 
এফএকটি অবদান লইয়! তাহ! একই দঙ্গে ভুহুতে প্রক্ষিপ্ত করিতে হইবে। কা, শ্রো ৫.৯,২-৩) 
ও পদ্ধতি। 





৬ অ. ১ ব্রা.) দ্বিতীয় কাণ্ড ৰ ১৯৩ 


সমীগে দণ্ডায়মান হইয়া ( হোতাকে ) আহ্বানপূর্বক বলেন--“অক্লিধাত 
পিতৃগণের যাঁজা। পাঠ করুন !” (অনস্তর ) বষটকার উচ্চারিত হইলে তিনি 
তাহা হোম করেন । 

৩০। অনস্তর তিনি বলেন--“ক ব্য বাহন অগ্নির উদ্দেশে অন্বাক্যা 
উচ্চারণ করুন ! তাহা স্বি ই কৃ ৎ (মগির) জন্তই হইয়া থাকে |৯* হব্যবাহন 
দেবগণের (অগ্নি), এবং ক ব্যবা হন শিতৃগণের ** এইজন্ত তিনি বলেন- 
“ক বায বা হ ন অগ্নির উদ্দেশে অন্ধবাক্যা উচ্চারণ করুন 1, 

৩১। তিনি আজ্যকে (জুন্থুতে) উপস্তীর্ণ করনে, সেই পুরোডাশ হইতে 
এক অবদান গ্রহণ করেন, এবং তাহারই সহিত ধাঁন। ও তাহারই সহিত মন্থের 
( অবদান গ্রহণ করেন )। তিনি তাহ। একবারে (জুহুতে ) প্রক্ষিপ্ত করেন। 
অনন্তর তিনি তাহাতে হইবার আজ্যধারা পাত করেন, কিন্তু যে স্থান হইতে 
অবদানসমূহ গ্রহণ করেন, তাহা আজ্যদ্বারা পিপ্ত করেন না। (ইহার পর) 
তিনি আর যজতিস্থানে) গমন করেন না; তিনি সেই স্থানেই থাকিয়া (অগ্নির) 
সমীপে দণ্ডায়মান হইয়া ( হোতাকে ) আহ্বানপূর্বক বলেন-__“কব্যবাহন 
অগ্নির যাজ্য। পাঠ করুন!” ( অনন্তর ) বষট্কাঁর উচ্চারিত হইলে তিনি তাহ 
হোম করেন। 

৩২। তিনি যে (সেই স্থান হইতে যজতিস্থানে ) গমন করেন না» এবং 
সেই স্থানেই থাঁকিয়! ( অধির ) সমীপে দণ্ডায়মান হইয়। হোম করেন, তাহার 
কাঁরণ এই যে, পিতৃগণ একবারেই প্রতিলোমভাবে গমন করিয়াছেন। 
আর যে তিনি সমস্ত হবিরই এক-এক-বার-মাত্র অবদান কয়েন, তাহারও কারণ 
এই যে, পিতৃগণ এ ক বাঁ রে ই প্রতিলোমভাবে গমন কন্ধিয়াছেন। আর যে 


৬৩। প্রধান বাগের পর স্ব কত অগ্নির যাগ করিতে হয়; দ্রঃ--১,৬.১,৯ ইত্যাদি। 
এখানে পিতৃগণের ধাগই প্রধান তাহার পর শিষ্টকৃদ্যাগ আবন্তক। এই জন্ত কবাবাহন 
কেই স্থিষ্টকুদ্‌ রূপে বর্ণনাকরা হইতেছে। দেবগণকে দেয় হবির নাম হ ব্য, এবং পিতৃগণকে 
দেয় ছবির নাম ক ব্য। 

৬৪1 দ্রঃস্পতৈ, স. ২.৫.৮.৬-্্আয়ে। বা অগরয়ত হুবাবাহনো দেবানাং। কব্যবাহনঃ পিতৃপাং 
সহরক্ষা অহুরাপাম্‌।” 

২ 


১৯৪ শতপথ ত্রাহ্মণ € প্র. ২ স্্া, 


তিনি উবদানগুলিকে পরম্পর সংস্ষ্ট করিয়। গ্রহথ করেন, তাহার কারণ এই 
যে, খতুসমূহই পিতৃগণম্বরূপ, এবং তিনি ইহাতে খতুগণকেই পরম্পয় সংস্থষ্ 
করেন, খতৃগণকেই পরম্পর সম্মিলিত করেন ? সেইজন্তই তিনি পরস্পর সংস্থষ্ট 
করিয়া অবদানসমূহ গ্রহণ করেন । 

৩৩। এই স্থানে কেহ কেহ এ মস্থ হোতার (হস্তে) স্থাপন (প্রদান) করেন, 
হোতা তাহা উ পহ্‌ ত** করিয়া আদ্রাণই ** করেন, এবং ( তদনস্তর )তিনি 
তাহ! ব্রঙ্গাকে প্রদান করেন; ব্রহ্মা তাহ! আত্ত্রাণই করেন, এবং ( তদনস্তর ) 
আগ্ষীকে প্রদান করেন ; আগ্মীত্রও তাহা আত্্রাণই করেন।*৭ আবার কেহ 
কেহ এই ( বক্ষ্যমীণ ) রূপই করিয়া থাকেন--*৮ তাহারা অপর (অর্থাৎ দর্শ- 
পূর্ণমাসাদি ) যজ্ঞের ইড়া*» ও প্রা শিত্রৎৎ অবদান করেন, ইহারও € এই 
পিতৃষজ্ঞেরও ) সেইরূপ করিবেন। তাহার! ইড়াঁকে উগহৃত করিয়া আঘ্াণই 
করিবেন, ভক্ষণ করিবেন না। কিন্ত আমু রি বলেন-_-'আমরা মনে করি যে। 
তাহার! যে-কোন (দ্রব্যের) হোম করেন, (তাহার কিঞিৎ) ভক্ষণ 
করিতেই হইবে ।%+১ 

৩৪। অনন্তর (তাহাদের উভয়ের মধ্যে ) যিনি (পিও) দান করিবেন-- 
অধ্বযু? অথব। ষজমান, তিনি উদ্কপাত্র গ্রহণ করিয়। অপ্রদক্ষিণ ভাবে তিনবার 
( বেদ্িকে ) পরিষিক্ত করিতে করিতে (তাহার) চারিদিকে ভ্রমণ করেন। 
তিনি ষজমানের পিতাকে (এই বলিয়া মুখাদি) শোধন (অর্থাৎ ধৌত) 


৬৫। ইহা এখানে ইড়োপহ্বানের পরিবর্তে বিহিত হইয়াছে, এবং তাহারই সন্্রসমূত 
এখানে প্রযোজা | দ্রঃ--১.৬.৩.১৮ ইত্যাদি । 
৬৬। এমন্থকে ভোজন করিতে হইবে ন-্ইহাই 'ইকার; দ্বার] সুচিত হইতেছে। 
৬৭। আত্রাণ করিবার পর আগ্রীধর তাহা উৎকরদেশে নিক্ষেপ করেন । কা, শ্রো. ৫.৯.১৩। 
কাতায়নশ্োতশৃত্রের মতে অধ্বযুণও তাহ। আঘ্বাণ করেন। 
৬৮। ইহা সায়ণ-মতে অন্থবাদ। এইরূপ অন্ুবাদও হইতে পারে ঃস্ভাহারা এখানে 
ইহাই করিয়া! থাকেন $ অর্থাৎ ইহার সহিত পূর্বোক্ত বিধির সম্বন্ধ । 
৬৯ | ১০৬-৩,৩৯ | 
৭০ ১৬১২,৮ | 


৭১1 কা, শ্রৌ, ৫৯১৬-৮১৫ | 


৬ অ. ১ ক্্া. দ্বিতীয় কাণ্ড ১৯৫ 


করান*ৎ--“হে অমুক, শোধন করুন !, তিনি “হে অমুক, শোধন করুন !, 
এই বলিয়া (ষজমানের) প্রপিতামহকে, এবং “হে অমুক, শোধন 
করুন!' এই বলিয়। (যজমানের) প্রপিতামহকে শোধন করান।৭৬ 
যেমন ভোজন করিবার জন্য উদ্যত (ব্যক্তির হস্তে লোকে) জল 
সেচন করে, ইহাও সেইরূপ । 

৩৫। অনস্তর তিনি সেই পুরোডাশের অবদান করিয়া (তাহা বাম হস্তে 
(স্থাপন ) করেন, ধানার অবদান করিয়। খাম হস্তে করেন, এবং মন্থের অবদান 
করিয়া বাম হস্তে করেন ।৭* 

৩৬। এই৭* অবাস্তরদিকে (অর্থাৎ উত্তরপশ্চিম দ্রিকে) যে কোণ 
রহিয়াছে, তিনি তাহাতে ষজমাঁনের পিতাকে (এই বলির! পিও) দান করেন-_- 
হে অমুক, ইহ| আপনার 1১ আঁর এই অবান্তর দিকে | দক্ষিণপশ্চিম 
দিকে) যে কোণ রহিয়াছে, তিনি তাহাতে যজমানের পিতামহকে (এই 
বলিয়া পিও ) দান করেন--“হে অমুক, ইহ! আপনার 1” আর এই অবান্তর 
দিকে ( দক্ষিণপুর্ব দিকে) যে কোণ রহিয়াছে, তিনি তাহাতে যজমানের 





৭২। ত্র--২.৩,৪,২৩। 

৩ বিশেষ বিধানের অন্য ভ্রষ্টবা-কা. শ্রো, ৫.৯,.১৭। বেদির বিভিন্ন-বিভিন্ন কোণে 
পিওদান করিতে হইবে, ইহ! অব্যবহিত পরেই উক্ত হইবে । কোণে পিও দিতে হইলে অবনেজম 
( অর্থাৎ মুখ।দি শোধন করিবার ) জলও এ নকল কোণে দের়। যুলে তিনবার পরিষেচন বলিয়্! 
তাহার পর অ বনে জনের তথা উক্ত হইয়ছে। যাজ্তিকগণ উক্ত কাত্যারনশ্রোতশুত্র (৫,৯.১৭) 
অবলম্বনে এইরূপ ব্যবস্থ। করিয়া থাকেন--তিনব।র বেদি পরিষে চনের প্রত্যেক বারেই বেদির 
কে ণসযুছে পিতা, পিতামহ ও প্রপিতামহের মূুলোক্ত নিয়মে অবনেজন দিতে হুইবে। অপরের! 
বলেন--অপ্রদক্ষিণভ।বে বেদিকে তিনবার পরিষেচন করিয়া! পিতার অবনেজন, আবার তিনবার 
বেদিকে এরর্ূপে পরিষেচন করিয়। পিতামহের অবনেজন, এবং পুনর্বার তিনবার পরিষেচন করিয়! 
প্রপিতাষহের অবনেজন দিতে হইবে। উত্তরপশ্চিম বা বাযুকোণে পিতার, দক্ষিণপশ্চিম বা 
নৈধত কোণে পিতামহ্রে, এবং পুর্ববদক্ষিণ বা! অগ্রিকোণে প্রপিভামছ্ের অবনেজন দিতে হয়। কা, 
শ্রৌ.৫,৯,১৮, পদ্ধতি | 

৭৪1 অর্থাৎ এ নমন্তকে একত্র মিশ্রিত করেন। কা. শো. ৫.৯.১৯। 

৭৫। ইহ! অভিনয় করিয়। দেখান হইতেছে। 

৭৬. স্রঃ-+১১৩ পৃঃ ৩৩ টীকা। 


১৯৬ শতপথ জ্রাঙ্মণ , [€প্র.২ বর, 


প্রপিতামহকে ( এই বলিয়! পি দান করেন--“হে অমুক, ইহ! আপনার !” 
আর এই অবাস্তরদিকে ( উত্তরপূর্ব দিকে ) যে কোণ রহিয়াছে, তাহাতে তিনি 
( এই মন্ত্রে হস্তপ্লগ্ন হবির্পেপকে) মাজ্জন করেন--“হে পিতৃগণ, আপনার এখানে 
সৃষ্ট হউন ! এবং নিজ-নিজ ভাগ লক্ষ্য করিয়। বুষের গ্ভায় আচরণ করুন !”** 
তিনি ইহাতে এই বলেন ষে, আপনার! যথাভাগ ভোজন করুন! তিনি যে 
এইরূপে পিভৃগণকে( পি) দান করেন, (তাহার কারণ এই যে), তিনি 
তাগাতে এই যক্ঞ হইতে স্বীয় পিতৃগণকে ব্যবহিত করেন না । 

৩৭। (অনন্তর) তাহার! সকলেই যজ্জোপবীতী হইয়! ( সেই পরিবেষ্টিত ** 
পিতৃযক্ঞস্থান হইতে ) উত্তরমুখে নির্গত হন ও আহবনীয় অগ্নির নিকটে উপস্থিত 
হন।"** যিনি আহিতাগ্রি হন, যিনি দর্শ ও পূর্ণমাসের দ্বারা যাগ করেন, তিনি 
দেবগণের নিকট উপস্থিত হইয়। থাকেন; কিন্তু তাহারা (এখনই ) পিতৃষজ্জের 
অনুষ্ঠান করিলেন, সেই জনা তাহারা ইহাতে দ্বেবগণকে শান্ত করিয়া থাকেন 1৮" 

৩৮। তাহারা ( এই ) এন্দ্রী (অর্থাৎ ইন্দ্রের খগ) দ্বয়ের দ্বারা আহবনীয়ের 
নিকট উপস্থিত হন ) কেননা, ইন্জ্রই আহবনীয় ;--(১) “তাহারা (আমাদের 
প্রদত্ত হবি ) ভক্ষণ করিয়াছেন এবং তৃপু হ্য়াছেন ; কেননা, তাহারা প্রীত 
হইয়া”১ (শ্রীতিব্যঞ্ক নিজের মন্তককে ) কম্পিত করিয়াছেন ।”২ স্বয়ং দীপ্ত 


পিপাসা 


৭৭। বা.স.২,.৩১,১ ) কা.আৌ,৫.৯,২০ ) ভ্রঃ--২,৩,৪,২০১ ও ৩৭শ টীকা। 

৭৮। ছ্রঃ--পূর্ববর্তা ১৭শ টীক1। 

৭৯। অর্থাৎ আহবনীয়ের উপস্থান ব। পুজ1 করেন। অন্যন্রও এইরূপ। 

৮০। অগ্রি আধানার্দির দ্বার। তাহাদের দেবগণের সহিত সন্বদ্ধ হইয়াছিল; কিন্তু তাহার! 
তাহ। উপেক্ষ! করিয়া পিভৃযজ্ঞের অনুষ্ঠান করিলেন, ইহাতে দেবগণের মনে ক্রোধ হইয়াছিল ; 
সেই জনা তাহার! পুনর্ধবার আহবনীয়ের উপস্থান করিয়! দেবগণের সেই জ্রোথকে শান্ত করেন। 

৮১। অথবা! “সেই প্রিয়ের] । 

৮২। ইহ ষহীধর-অনুসারে । সায়ণ অর্থ করিয়।ছেন--"( হবির রসাতিশয় প্রকাশের জন্য ) 
প্রিয় ( শরারকে ) কম্পিত করিয়াছিলেন পাশ্চাত্য প্ডিতের। অনেকে অনেকরূপ করিয়াছেন-_ 
€০-(1)৩ 0161205 179256 9118520 02? (00611 100091080102 )১ এএসপি 2 ৮006৩ 
190৬6150002 01900. 85 90611219060) £105)70185510027 3 25৩ ঢা) 
8৫ 00:0061) 00611 01501905 (00165 )১--/11500 ) ৮0085 51)80৩2) ০88 (035 


613610169 )/--৮1:8861124, 


৬ অ. ১ ঝরা. ] দ্বিতীয় কাণ্ড ১৯৭ 


বিপ্রগণ ( মেধাবিগণ নৃতনতম স্ততি দ্বারা তোঁমার স্তব করিয়াছেন, 
( অতএব ) হে ইজ্্, (গমনের অন্ত ) তোমার অশ্বদ্বয়কে যোজিত কর 1৮" 
(২) “হে মঘবন্‌ (ধনশালিন্) চাকুদর্শন তোমাকে আনরা বন্দনা করি! 
তুমি স্ভত হইয়! (যজমানের ) কামনা লক্ষ্য কর, এবং (ধন দ্বারা ) রথের 
ক্রোড়দেশ পুর্ণ করিয়া নিশ্চয়ই গমন করিয়া থাক। (অতএব) হে ইন্দ্র, 
তোমার অশ্বদ্বয়কে যোজন! কর !৮* 

৩৯। অনন্তর তাহারা (সেই স্থান হইতে) প্রতিনিবৃত্ত হইয়া (এই মন্তরত্রয়ে) 
গার্থপত্যের নিকট উপস্থিত হন--(১) “আমরা নরগণের শ্রশংসনীয়* 
স্তোত্রের দ্বারা, এবং পিতৃগণের (চিস্তাসাধন ) স্তোত্রসমূহের দ্বার সত্বরে মনকে 
আহ্বান করি !”--(২) “ক্রতুর”* জন্ত, বলের** জন্য, জীবনের জন্য, এবং 
দীর্ঘকাল বাব স্থর্যাকে দেখিবার জন্ত আমাদের মন পুনর্ধার আগমন 
করুক 1৮**--(৩) “হে পিতৃগণ দৈব ( দেবসন্বন্ধী) পুরুষ আমাদিগকে 
পুনর্ধবার মন দান করুক ! (যাহাতে) আমর! জীবসমুহকে** উপভোগ করিতে 
পারি !”** তাহারা এখনই পিতৃষজ্ঞের অনুষ্ঠান করিলেন ও তাহার পর পুনর্ব্বার 
তাহারা! জীবগণকে প্রাপ্ত হইতেছেন; সেই জন্তই তিনি বলেন যে, “জীব- 
সমুহকে উপভোগ করিতে পারি । 

৪০। অনস্তর (অধ্বযু ও যজমান ) এই ছুইএর মধ্যে যিনি ( পিও ) 


পপ 





৮৩। ধু. স. ১৮২,২৮৩ 7 বা, সম ৩৫১৫২ কা, শৌ, ৫. ৯. ২$। 

৮৪ | মুল পনারাশংসেন ১৮ সায়ণ অর্থ করিয়াছেন--“নরৈঃ শংসনীয়েনঃ মহীধর লিখিয়াছেন-_- 
«“শংস; প্রশংসনং নরাপাং মনুধাণ্যাং যোগ্যঃ শংসঃ)৮--অর্থাৎ বে স্তোত্রে মনুষ্যগণের যোগ্য প্রশংসা 
কর! হয়। 

৮৫। অথবা কর্ম” বা "সক্কল্লের জন্য ।” 

৮৬ | অথব! “উৎসাহের জন্য ।+। 

৮৭। সায়ণ ইহার তাৎপর্য্য লিবিয়াছেন-_পিতৃযজ্ঞ করায় আমাদের মন ( পিতৃগণেরই ) 
নিকট গিয়াছিল, সেখান হইতে ইহ! পুনর্ববার ( দেবগণের নিকট ) আগমন করুক। এই কঙডিকার 
শেষ অংশ জ্র্টব্য। 

৮৮। অর্থাৎ পুত্রপগুপ্রভৃতিকে । 

৮৯। খ, স. ১০,৫৭, ৩--৫ ) বা, সং ৩. ৫৩-৫৫ ) কা, তৌ, ৫ ৯, ২২। 


১৯৮ শতপথ ব্রাঙ্গণ | € প্র. হত্রা, 


দান করেন, তিনি পুনর্ধার প্রাচীনাবীতী হইয়া! (পরিধৃত পিতৃষজ্ঞস্থানে ) গমন 
করিয়া ( এই মন্ত্র) জপ করেন-_-পপিতৃগণ এখানে হষ্ট হইয়াছেন, এবং নিজ- 
নিজ ভাগ লক্ষ্য করিয়। বুষের স্ায় আচরণ করিয়াছেন 1”** তিনি ইহাতে এই 
বলেন যে, তাহার! নিজ নিজ ভাগ লক্ষ্য করিয়া ভোজন করিয়াছেন । 

৪১। অনন্তর তিনি উদ্নকপাত্র লইয়া (এইরূপে পিতৃগণকে মুখাদি ) 
শোধন ( অর্থাৎ ধৌত) করান-_“হে অমুক, শোধন করুন!” এই বলিয়া! যজ- 
মানের পিতাকে ; *হে অমুক, শোধন করুন 1 এই বলিয়! যজমানের 
পিতামহকে ; এবং “হে অমুক, শোধন করুন! এই বলিক্না যজমানের 
গ্রপিতামহকে । যেমন কৃতভোজন ব্যক্তির (হস্তে লোকে জল) সেচন 
করে, ইহাও সেইরূপ । *১ তিনি যে পুনব্বার তিনবার প্রদক্ষিণভাবে (বেদিকে) 
পরিষিক করিয়া (তাহার) চারিদিকে ভ্রমণ করেন, (তাহাতে তিনি এই 
মনে করেন যে ), “প্রদক্ষিণভাবেই আমাদের এই কম্ম সম্পন্ন হইবে; এবং 
সেই জন্তই পুনর্বার তিনবার পরিষিক্ত করিয়া তিনি চারিদিকে ভ্রমণ করেন । 

৪২( অনন্তর তিনি নীবি খুলিয়! ( অঞ্জলিবন্ধনপুর্ধ্বক ) নমস্কার করেন; 
নীবির দেবতা পিতৃগণ ; সেই জন্ত তিনি নীবি খুলিয়া নমস্কার করেন। নমস্কার- 
অর্থে ষজ্ত (অর্থাৎ পূজা), অতএব তিনি উহাতে ইহাদ্দিগকে যক্তার্হই ( পৃজার্থই ) 
করেন। তিনি ছয়বার নমস্কার করেন ; কেনন! খতু ছয়, এবং পিতৃগণ খতু- 
সমৃহত্বরূপ ;ঃ অতএব তিনি ছয়বার নমস্কার করেন। তিনি বলেন-_-“হে পিতৃ- 
গণ, আমাদিগকে গৃহ দান করুন!” কেননা, পিতৃগণ গৃহের ঈশ্বর, এবং ইহাই 
এই কর্মের আশীঃ ( শুভপ্রার্থনা )1*২ 

৪৩।| তাহার! সকলেই অনুযাজদ্ধয করিবার জন্ত যক্ঞোপবীতী হইয়! 
( থাকেন ); এবং ( তদনস্তর )যজমান ও ব্রহ্মা ( পিতৃযক্ঞবেদির ) পশ্চাদদিকে 
ও আম্মীগ্র পুর্ববদিকে ঘুরিয়! গমন করেন, এবং হোতা হোতৃষদনে উপবেশন 
করেন। 

৪৪। অনস্তর (অধ্বধু্) বলেন_'বরন্মন্‌, সম্মুখে গমন করিব 1 তিনি 
৯51 বা, ন, ২, ৩১7 কা, ত্রৌ, ৫, ৯, ২৩ ) ভ্র__২, ৩.৪, ২ 
৯১ | ২৯ ৩৪০ ২৩ 


৯২1 ২, ৩, ৪, ২৪, এবং টীকাসমূহ। 





৬ অ-১ ব্রা') দ্বিতীয় কাণ্ড ১৯৯ 


( তাহার পর) অগ্নিতে সমিৎ প্রন্মেপ করিয়া বলেন --'আশ্বীব্র অগ্নিকে সম্মার্ন 
করুন!” অনন্তর তিনি ক্রগ্দ্য় (জুহ ও উপভূৎ) গ্রহণ করিয়া পশ্চিম দিকে 
গমন করেন, গমন করিয়া (হোঁতাকে ) আহ্বান করিয়া বলেন_-“দেবগণের 
যাঁজ্যা উচ্চারণ করুন! তিনি বহি পরিত্যাগ করিয়া দুইটি অনুযাজ অনুষ্ঠান 
করেন ;** কেনন!, গ্রজাই বহি, এবং তিনি মনে করেন যে, 'পাছে আমি 
ইহাতে প্রজাঁসমুহকে পিতৃগণের মধো স্থাপন করিয়া! ফেলি সেই জন্য তিনি 
বহি পরিত্যাগ করিয়া ছুইটি প্রযাঁজ অনুষ্ঠান করেন। 

৪%। অনন্তর তিনি (যথাবিহিত স্থানে ) ক্রগদ্বয়কে (জু ও উপভূৎকে ) 
স্থাপন করিয়! (পরম্পরকে ) বিপরীত দিকে রাখেন ( অর্থাৎ পৃথক করেন )1৯' 
ক্রগদ্বয়কে বিপরীত দিকে রাখিয়া তিনি পরিধিসমূহকে (জুহুস্থিত 
গ্বত দ্বারা) লিপ্ত করেন, এবং একখানি পরিধি গ্রহণ করিয়া ( হোতাকে ) 
আহ্বানপুর্বক বলেন--“্দৈব হোতৃগণ ফলকথনের জন্য প্রেরিত হইয়া- 
ছেন, এবং মানবীয় হোতা স্ক্তবাঁকের (স্থস্তকথনের ) জন্ত প্রেরিত 
হইয়াছেন 1” হোতা সুক্তবাক উচ্চারণ করেন। অধ্বঘুু (এখানে) প্রস্তর 
গ্রহণ করেন না, তিনি এইরূপেই ভোতার সুক্তবাক-উচ্চারণকে প্রতীক্ষা করিতে 
থাকেন ।”* 

৪৬| অনন্তর আগ্মীপ্র বলেন--নিক্ষেপ করুন !** তিনি কিছুই নিক্ষেপ 
করেন নাঁ, নীরবে নিজেকেই স্পর্শ করেন ।৮" 

৪৭। অনস্তর (আত্বীর অধ্বঘুর্ঁকে ) বলেন-_সম্াঁষণ করুন !, ( অধ্বযু'্ঠ 
প্রশ্ন করেন )__“হে আমীঞ্, তিনি কি গিয়াছেন ? (আগ্মীথ উত্তর প্রদান 
করেন )--"তিনি গিয়াছেন।” (অধ্ববুর্ণ বলেন )_-শ্রবণ করান!” (আগ 
উত্তর করেন )--৭( তীহীরা) শ্রবণ করিয়াছেন! অধ্বুর্ট বলেন-_-দৈব- 
হোতৃগণের স্বস্থানে গমন! এবং মানবীয় ( হোতৃ-) গণের স্বাস্তি!' (তিনি 








৯৩। দ্রঃ-"১.৬.৪.১ ইত্যাদি । 

৯৪ | ১,৭,১,১ ইত্যাদি । 

১৫ ১.+.১.৭ ইত্যাদি ; কা. শ্রৌ, ৫, ৯ ২৭২৮ । 

৯৬। ১,৭,১,১৯ ইত্যাদি | 

৯৭। বাজ্িকসন্প্রদান্র বলেন এস্লে হায় স্পর্শ করিতে হয়; কা, শ্রৌ, ৫* ৯, ২৯--৩০| 


২০০ শতপথ ব্রাহ্মণ [&প্র.ংক্রা, 


হোতাকে বলেন )--আপনি সুখ ও নির্ভয়তা উচ্চারণ করুন £** তিনি তখন 
পরিধিসমূহকে স্পর্শ করেন, (অগ্নিতে ) নিক্ষেপ করেন না। অনন্তর তিনি 
এই (বেদিতে আস্তীর৭) বি ও পরিধি-দমূহকে ( একসঙ্গে ) নীরবে নিক্ষেপ 
করেন ।”* 

৪৮। এখানে কেহ কেহ অবশিষ্ট হবি *** এক সঙ্গে ( অগ্নিতে) নিক্ষেপ 
করেন। কিন্ত তিনি তাহা করিবেন না; কেননা, তাহা হতাঁবশিষ্ট, এবং 
তিনি মনে করেন যে, 'পাছে আমি হুতাবশিষ্ট অগ্সিতে হোম করিয়া ফেলি! 
অতএব তাহার! তাহা জলে লইয়া যাইবেন (অর্থাৎ ফেলিবেন ), অথব| তক্ষণ 
করিবেন। ১০১ 


৯৮ | ড্রঃ-৮১,৭,১২০-২১) ৭২২৪ ইত্যাদি) ১৭শ টীকা। 

৯৯ | ১৭, ১, ২২7 কা, শ্রো, ৫, ৯, ৩৩। 

৯০০। অর্থাৎ পিগুদানের পর পুরোডাশ, ধান। ও মন্থের যাহা! শেষ থাকে, তাহা। 
১০১। কা, শো, ৫, ৯, ৩৪..৩৬ | 


তৃতীয় ব্রাহ্মণ 


[১আ্রাথ্থ কহুৰির প্রশংসা, এই ব্রা্থকছবির দ্বার! যাগ করিয়াই বুসংগ্ামে শরভাড়িত 
দেবগণকে তাহার! শল্যমুক্ত করিয়াছিলেন ;--২ ইহা দ্বার! বাগ করিলে য্জমানেরও কেহ কখনে! 
শরতাড়িত হয় না, এবং তাহার মন্ততিগণ নীরোগ নিষ্গগ হইয়। জাত হয় /--৩ত্রান্ষকছবির 
পুরোডাশরপ হবিনযূহ রুত্রকে প্রদত্ত হয়। তাহার যুক্তি) এ পুরোডাশগুলি এক কপালে সংস্কৃত 
হওয়া আবন্যাক, ইহার যুক্তি ;_-৪ গৃহে ধজনাঁনের বতগুলি পরিবার থাকে একাধিক তততগুলি 
পুরোডাশ করিতে হয়, ইহার যুক্তি ;--৫ পুরোডা শনির্দাণের বিধানপ্রপালী, বিহিত কর্ণসমূহ 
উত্তরদিকে করিতে হয়। তাহার যুক্তি 7--৬ মতান্তরে পুরোডাশের জগ্য অবহৃত ব্রীছিতে যুতধারা 
নিক্ষেপ করিতে হয়। এই মতের খওন ও যুক্তি ;--" পুরোডাশগুলিকে একত্র পাত্রীতে ঢালির়া ও 
দক্গিপাগ়ি হইতে উদ্মক গ্রহপূর্্ক উত্তরা ভিমুখে আগমন, উত্তরাভিমুখে আমিবার হেতু, চতুঙগখে 
(এ উন্মকারি স্থাপন করিয়। ) হোষের বিধি ও যুক্তি ;_-৮ পলাশের মধ্যবস্ী পত্রকে শ্রগ রূপে 
গ্রহণ করিয়া! তাহার দ্বার| হোম, তাহ।র প্রশংসা, অতিরিক্তটি ভিন্ন আর সমস্ত পুরোডাশ 
হইতেই অবদানগ্রহণ ;--৯ হোমের মন্ত্র ও তাহার ব্যাধা1)--+১০ ইন্দুর-উৎখাত ধুলিরাশির মধো 
অতিরিক্ত পুরোডাশটিকে ঢাকিয়া ফেলা াহার মন্ত্র, তাংপর্য্যব্যাখ্য। ও প্রশংস। ;--১১ (চতুষ্পথ 
হইতে অগ্নিসষাপে ) আসিয়। মন্ত্রবিশেষের জপ $--১২ অগ্নিসমীপে আগমন করিয়। বজমানপ্রভৃতির 
ছুইটি মন্ত্রের জপ;--১৩ দক্ষিণ উর বাজাইতে বাজাইতে হাদিগের অগ্নির চতুর্দিকে অপ্রনক্ষিণ- 
ভবে তিনবার ভ্রমণ /-*১৪ (যজমানের) কুমারীগণও অগ্নির চারিদিকে ভ্রমণ করেন,তাহার যুদ্ধ /-- 
১২ তাহার মন্ত্র ও তাংপর্যাবাখ্যা ;--১৬ দক্ষিণ উরু হত্তদ্বার] বাজাইতে বাঞ্াইতে তাহার পুনর্ধবার 
প্রদক্ষিণভাবে তিনবার অগ্নর চতুর্দিকে ভ্রমণ, তাহার তাৎপর্যযব্যাধ্য| ;--+১৭. হুতাৰশিষ পুরোডাশ- 
গুলি গ্রহ। করিয়া য্লমান উপরে ছু ড়িয়! ফেলেন, যজমান প্রভৃতি উপরে- উপরেই চুআাবার ধরিতে ন! 
পারিলে--ম।টিতে পড়িয়া গেলে তাহার! ততমমূদয়কে শ্গর্শ করেন ?--১৮ তৎসনুঘয়কে ছুইতাগ করিয়া 
তূখনির্মিত ছুইটি ঝুড়ির মধ্যে বন্ধনপুর্ব্বক কোন বংশদও বা বাকের ছুই ধারে আবদ্ধ করিয়। উত্তয়- 
মুখে গমন, এবং বৃক্ষপ্রভৃতি পাওয়। গেলে তাহ।তে পেই ভার সংলগ্র করা? তাঁহার বন্ত্র ও ব্াধ্যা- 
১৯ তাহার! মাকমেধস্থানে বেদিমমীপে আগমন করিয়। জলম্পর্শ করেন, তাছার উদ্দেশাব্যাধ্যা /- 
২০ বজমানের কেশশ্শ্রুর হোন, উত্তরবেদি [হইতে অগ্নিতণ্ত সঙগিদ্‌ গ্রহণপূর্্বক মাধারণ অগ্নিগৃছে 
গমন, জমি নস্থদপূরর্বক পৌরমাস অনুষ্ঠান ও তাহার প্রশংস1। ] 

১। দেবগণ ম হা হবির দ্বারাই বৃত্রকে বধ করিয়াছিলেন, এবং এই যে 
ইহাদের বিজয় রহিয়াছে, তাহা তীহা'র! তাহা দ্বারাই জয় করিয়াছিলেন । আ'র 


সেই সংগ্রামে ভাহাদিগের মধ্যে বাহার! (বৃত্রমুক্ত ) ইযুশর') সমূহে আহত . 
ত্গ 


২০২ শতপথ শ্রাঙ্গণ [৫ প্র. ্রা. 


হইয়াছিলেন,* তীহাদিগকে তাহার! (সেই ) শল্য হইতে ইহাদেরই ( বক্ষ্যমাঁণ 
্র্য্বকহবিসমু হের ই) দ্বারা বিমুক্ত করিয়াছিলেন, উদ্ধার করিয়াছিলেন; 
কেননা, তাহারা ( এই) ত্র্য শ্ব ক-( হবি-)* সমূহের হ্বারা যাগ করিয়াছিলেন । 

২। আর ইনি (যজমাঁন) যে ইহাদের দ্বারা যাগ করেন, ইহাতেই ইহার 
কাহাকেও সেইরূপে (কোন) ইষু আধাত করে না। “দেবগণ করিয়াছেন ইভাই 
মনে করিয়া তিনি ইহা করেন; এবং ইহার যে সমস্ত প্রজ! জাত হইয়াছে, ও 
যে সমস্ত ( তখনে! ) জাত হয় নাই, এই উভয়বিধ প্রজাকে তিনি ইহা দ্বারা 
রুদ্রের (প্রভাব) হইতে প্রমুক্ত করেন, এবং ইহার প্রজাসমূহ নীরোগ ও নিষ্পাপ 
হইয়| জাত হইতে পারে । সেই জন্যই তিনি ইহাদের দ্বারা যাগ করেন। 

৩। সেই সমস্ত (পুরোভাশ) কুদ্রের হইয়া থাকে ; কেননা, ইফু রুদ্রেরই ;৬ 
অতএব তাহার! রুদ্রের হয় | তাহার এক কপাল (অর্থাৎ একটিমাত্র 
কপালে সংস্কত ) হয়; কেননা, (তিনি মনে করেন যে), তাঁহার একটি 
দেবতার হইবে ; অতএব তাহারা এককপাল হইয়া থাকে । 

৪) তাহার! (ত্রাদ্থকপুরোভাশসমূহ ) প্রতিপুরুষে ( এক-একটি ) হইবে; 
( যজমানের ) গৃহে যতগুলি পরিবার থাকেন ততগুলি হইবে, এবং অতিরিক্ত 
আর একটি হইবে । প্রতিপুরুষে (এক-একটি ) হইবার কাঁরণ এই যে, ইহাদের 
(পরিবারের) মধ্যে এক-এক জনের যে সমস্ত প্রজা! জাত হয়, তিনি ইহাতে তাহা- 
দিগকেই কত্রের (প্রভাব ) হইতে প্রমুক্ত করেন। আর যে একটি অতিরিক্ত 
হয়, তাহার কারণ এই যে, ইঁছার যে সকল গ্রজ! জাত হয় নাই, তাহাদিগকেই 
তিমি ইহ! ছার কদ্রের ( গ্রভাব) হইতে প্রমুস্ত করেন ; সেই জন্য তিনি একটি 
অতিরিক্ত কন্দিয়! থাকেন। 


১। আক্ষরিক-পরসমূহ ধীহা'দিগকে প্রাপ্ত হইয়াছিল |" 
হ। হ্রংস্নয কিক!। 
, ও। ত্রিপুরবিনাশের সদয় রুত্র ইযু ত্যাগ করিয়াছিলেন। তৈত্তিরীক্বসংহিতায় ( ৬.২,৪) 
জিপুরবিনাশ সবিষ্তর বর্ণিত হইয়াছে । রুদ্র যে ইযু ত্যাগ করিয়াছিলেন, তাঁছার জগ্র যে বিধু 
' সইয়াছিলেন, ইছাও সেখানে পাওয়! বায়। পুরাণে ইহাই শাখাপক্লবে বিস্তারিত হইয়াছে। 


৬. অ. ২ ব্রা] দ্বিতীয় কাণ্ড ২০৩ 


& | তিনি গার্থপত্যের পশ্চিমদিকে যন্তোপবীতী হইয়া উত্তরমুখে উপ- 
বেশনপুর্ববক এই সমস্ত ( পুরোভাশের জন্ঠ ত্রীহি) গ্রহণ করেন। তিনি সেই 
স্থানেই সমীপে উ্থিত হুইয়! ও উত্তরমুখে দণ্ডায়মান হইয়া (সেই ত্রীছি) 
অবঘাত করেন, (ক্ৃষ্ণসার চর্মের উপর) উত্তরাগ্র করিয়! দৃষদ্‌ ও উপলা 
উপস্থাপিত করেন, এবং গাহ্‌পত্যের উত্তরভাগে কপালসমূহ উপস্থাপিত 
করেন। তাহার! যে উত্তরদিকে সমবেত হন, তাহার কারণ এই যে,ইহাই (উত্তর) 
এই দেবের (কুদ্রের) দিক্‌; সেইজন্য তাহার! উত্তরদিকে সমবেত হইয়া 
থাকেন ।* 

৬। তৎ্সমুদ্দয় (অর্থাৎ পুরোৌডাশগুলি, আজ্য-) লিগ্ত* হইবে; কেননা, 
হবি ( আজ্য-) লিগ্তই হইয়! থাকে ।* (কিন্তু) তাহ! অলিগ্তই হইবে; কেননা, 
তিনি যদি লিপ্ত করেন, তাহ! হুইলে রুত্র (যজমানের ) পশুসমূহকে পীড়া 
প্রদান করিতে পারেন। 

৭। তিনি তৎসমুদ্রর়কে ( পুরোডাশগুলিকে ) এক সঙ্গে পাত্রীতে ঢালিয়! 
ও দক্ষিণাগ্নি হইতে একটি উন্মক গ্রহণ করিয়া! উ তরমু থে আগমনপুর্ববক 
হোম করেন ;* কেনন!, ইহাই (উত্তরই) এই দেবের (কুজ্রের) দ্িকৃ। তিনি পথে 
হোম করেন) কেননা, সেই দেব পথে বিচরণ করেন। তিনি চতুষ্পথে হোম 
করেন ; কেননা, (এই) ষে চতুষ্পথে, ইহা ইহার জনপরিকল্পিত* প্রসিদ্ধ স্থানঃ 
সেই জন্য তিনি চতুষ্পথ হোম করিয়া থাকেন 1১৭ 


৪ দ্রঃ-৮১.৬"১,৩৮ ও তাহার টীকা) এবং ২০। 

৫| ইহাতে সমস্ত কার্ধাই উত্তরমুখে করিতে হয়, বিশেষ বিবরণের জনা জষ্টব্য--কাজৌ, 
৫,১০৪ | 

৬। মূল "অক্ত ;” সায়ধ-মতে তাহার আদল অর্থ অভিঘারিত। অর্থাৎ যাহাতে ধার! প্রদত্ত 
হইয়াছে। অনাত্রও রূপ বুধিতে হইবে । 

৭। ইহ] তৈত্তিরীর়শাখার মত, তৈ.স,.২.৬,৩,৯ | ইহা! দ্বারা তাহাতে প্রাণদান কর] হয়, 
স্ঃ-কা, শ্রৌ, ৫,১০৮ ) ২.৮,৯। 

৮। দক্ষিণাি হইতে গৃহীত এই উল্যককে যথাবিধি স্থাপন করিয়া! ইহাতেই হোম করিতে হয়। 

৯। মুল “জান্িতং ;” অনুবাদ সায়গান্ুসারে । সামশ্রমী মহাশয় বুৎপত্তি দেখা ইয়াছেন 
গ্জন+ধিত্"হিত।)) 12££6117)5এর অর্থ 2$০08116, 

১০। কা শ্রোৎ ৫, ১০, ৯ ক। 


২০৪ শতপখ ব্রাহ্মণ | £ প্র শত্রা, 


৮। তিনি পলাশের১১ মধ্যষ পত্র হারা হোম কয়েন। পলাশের পর-্রক্গ 
(ব্রাক্মণজাঁতি )7১৭ অতএব তিনি ইহাতে ব্রঙ্গেরই দ্বার! হোম করিয়! থাকেন। 
তিনি সমস্ত ( পুরৌডাশেরই ) অবদান করেন, কেবল এই যে একটি (পুরোভাশ) 
অতিরিক্ত থাকে,১৬ নাহারই অবদ্দান করেন ন|| 

৯ তিনি তাহ! (এই মন্ত্রে) হোম করেন--+“ছে রুদ্র, এই ভাগ তোমার, 
ভঙ্গিনী অ.ন্বি কাঁর সহিত তাহা সেবন কর! স্থাহা ! 2০ অদ্বিকা নামে 
ইহার ভগিনী (আছেন ), তীহারই সহিত হহার (কুত্বের) এই ভাগ । ৯ 
অতএব যেহেতু স্ত্রীর সহিত ইহার ভাগ ( কল্পিত হইয়াছে ), সেইজগ্ত ( এই 
পুরোড়াশরূপ হুবিসমূহ) ত্র্য ্ব ক ১* নামে (প্রসিদ্ধ)। হুহার যে সমস্ত 
গজ! জাত হইয়াছে, তাহাদিগকে তিনি ইহ দ্বার! রুদ্রের (শক্তি) হইতে প্রমুক্ত 
করেন। 

১০। এই যে একটি অতিরিক্ত (পুরোডাঁশ) থাকে, তিনি তাহ! ( এই মন্ত্রে) 
মৃষিকোতক্ষিপ্ত ধুলিরাশিতে অন্তহিত করেন--১* “হে রুদ্র, এই (পুরোডাশ ) 


১১। অর্থাৎ পলাশবুক্ষের (সায়ণ)। অথবা পলাশপত্রের। পলাশের এক'একটি বৃত্তে তিনটি 
করিয়া পাতা থাকে, এই তিন পাঁতার যধ্ো মধ্যমটি স্বার। হোম করিতে হইবে ; ইহা! ক্রকৃস্থানীয়। 
তৈ, ব্রা, ১, ৬, ১০, ও 3 তৈ, স. ১ ৮. ৬) সায়ণভাষা | 

১২। ভ্রই্তৈ, সং ৩০ ৫০ ৭, ২7৪ । 

১৩। ৪র্থ কিক স্র্টব্য। 

১৪। অথধব! “হে রুত্্, ভগিনী অদ্থিকার সহিত তোমার এই ভাগ । মন্ত্রস্পবা, স. ও. ৫৭, ১। 

১৫। তৈত্তিরীয় ব্রাহ্মণে (১* ৬, ১০, ৪) এই অস্থিকাকে শরদ্‌-খতুরূপে বর্ণন| কর! হইয়াছে-- 
“শরৎই ইহার অদ্থিক! ভগিনী ; তাহারই দ্বার! ইনি হিংসা করেন।” তৈত্তিরীয় সংহিতায় (১.৮) 
সায়ণ ইছার ব্যাথায় বলিয়াছেন--“*শরৎকালে| হি পীনসন্বরাছ্াৎপাদনেন ছিংসকঃ। তদ্দিয়মদ্থিক 
হিংসিক, ততঃ শরদিত্যুচ্াতে ।” 

১৬। অর্থাৎ স্ত্া দ্বি ক শব্ধ হইতে বর্ণলোপে ব্রা স্ব ক হইয়াছে। 

১৭) শ্বুষিকোৎীর্নে পাংশুরাশৌ উপগৃহতি পাংগুভিরস্তহিতং করে তি”-_কা, শ্ৌ, . ১০, 

১৩ বৃত্তি; ইহাতে শষ্টই বুঝা বায় ই পুরোডাশখানি ইন্দুরের মাটির মধো ঢুকাইয়। দিতে হুইবে। 
মুল “উপরিরতি” সায়ণ প্রতিপদ দিয়াছেন “উপক্ষিপতি”। 


৬ অ”২ ব্রা) দ্বিতীয়:কাড ২৩৫ 


তোমার ভাগ, এবং (এই স্থানে স্থিত) ইন্দুর ( “আখু') তোমার পণ্ড 1১৮ তিনি 
ইহাতে ইহাকে গণুথণের মধ্যে ইন্ছুরকেই নির্দিষ্ট করিয়! দেন, এবং তাহাতেই 
তিনি (রুত্্) অন্ত পণুসমূহকে হিংসা. করেন নাঁ। তিনি যে (তাহা) অস্ত- 
ছিত করেন, ( তাহার কারণ এই ষে), গর্ভসমূহ তিরোহিত হইয়া থাকে, এরং 
বাহ! অস্তহিত হয় তাহাও তিরোঁছিত হইয়! যাঁয় ১৯৯ সেই জন্ভ তিনি অস্ত- 
হিত করেন। হইছার যে সমস্ত প্রজা! অজাত রহিয়াছে, তাহারিগকেই ইনি 
ইহাতে কুদ্রের ( শক্তি ) হইতে প্রমুক্ত করিয়। থাকেন। 

১১। অনন্তর তাহার।২* পুনর্বধার (অগ্নিসমীপে) আগমন করিয়া*, 
( এই মন্ত্র ছইটি )২৭ জপ করেন--(১) “রুদ্রের উদ্দেশে আমরা ( পুরোডাশ ) 
অবদান করিয়াছি, দেব ত্র্যম্বকের উদ্দেশে আমর! অবদান করিয়াছি,_-যাহাতে 
তিনি আমাদিগকে অধিকতর ধনশালী করেন, যাঁহাতে তিনি আমাদিগকে 
অধিকতর প্রশংসনীয় করেন, এবং যাহাতে তিনি আমাদিগকে নিশ্চয়যুক্ত 
করেন !”** (২) “তুমি ভেষজ (ওষধ ), গো ও অস্থের ভেষজ, মন্তুষ্যের 
ভেষজ; (তুমি) মেষ ও মেষীর স্থখ (-প্রদ) !” ইহ! এই কর্মের আশীর্বাদই। 


১৮। বা, স, ৩, ৫৭, ২। 

১৯। “উপকীর্ণ (স্অন্তঙ্থিত ) দ্রবা বিগলিত হইয়া তিরোহিতই হইয়া যায়'-_সায়ণ | 

২০। অর্থাৎ অধিকৃতগণ। যথ1। জমান, ব্রহ্মা, অধ্বঘুণ ও আগমীগ্র। 

২১। সায় বলেন--চতুষ্পথ হইতে ; কিন্তু কাত্যায়নশ্রোতন্ছত্রের ( ৫.১০,১৪ ) বৃত্তিকার 
বলেন-আথুংকর অর্থাৎ ইন্দুরের দ্বার! উৎখাত ধূলিরাশি হইতে--যাছার মধ্যে জতিরিদ্ঞ পুরো 
ডাশকে ঢুকাইয়। দেওয়। হইয়াছে (১*ম কগ্ডিক1)। 

২২। বা. স, ৩৫৮) ৫৯। 

২৩। অনুবাদ তৈত্তিরীয়দংহিতার (১,৮-৬) সায়পভাব্য-অনুসারে। মূল ব্রাঙ্ষণে সায়ণ 
এই মন্ত্র অন্তরপে ব্যাথা! করিয়াছেন। মূলের “অব রুদ্রমদীমহি” এই অংশের ব্যাখ্যায় সায়ণ 
তৈ. সংহিতায় লিখিয়াছেন-_“রুত্রমুদ্দিষ্ঠ অবাদিমহি পুরোভাশাবদানমকার্দ।” শতপথে লিখিয়া- 
ছেনস্প্রুজমবাদীমহি অবদীক়ামহৈ হবিভাগেন রুত্রমবযুজ্য পৃথকৃকৃত্য প্রজা রক্ষানহৈ ।* লক্ষণীয় 
তৈ. সংহিভার পাঠ “অদ্দিমহি”, শতগখব্রান্দপেয় পাঠ “অদীমহি”। বা ১ (৩.৮) মহীধর 
আবার তির প্রকার ব্যাখা! করিয়াছেন । 


২০৬ শতপথ ত্রাণ [ € শর. ৩ 


১২। অনস্তর তাহার! (হত্তত্বারা ) বাম উরু আহত করিতে করিতে 
(বাঞজাইতে বাঁজাইতে, এই মন্ত্রে) তিনবার অপ্রদক্ষিণতাবে ( অগ্নির ) 
চতুর্দিকে ভ্রমণ করেনং*_-“আমরা স্বগন্ধযুক্ত ও পুষ্টির (ধনধান্য।দির সমৃদ্ধির ) 
বর্ধনকারী ত্র্থককে পুজা! করি। বৃত্ত হইতে কর্কটাফলের ন্যায় মৃত্যু হইতে 
আমি মুক্ত হইব, অমৃত হইতে নহে !”২* ইহা এ কর্মের আশীর্বাদই ? তাহার! 
ইহাতে আশীর্বাদই প্রার্থনা করিয়! থাকেন । যে ব্যক্তি মৃত্যু হইতে মুক্ত 
হইতে পারে, অমুত হইতে নহে, (তাহার ) তাহাই শুভ; সেই জন্তই তিনি 
বলিয়া থাকেন--“মৃত্যু হইতে আমি মুক্ত হইব, অমৃত হইতে নহে ।” 

১৩। “আমরা সৌভাগ্যভাগী হইব এই (মনে করিয়! যজ্জমাঁনের ) 
কুমারীগণও সেই সময় ( অগ্নির ) চতুর্দিকে ভ্রমণ করিবেন। ৫সই যে অস্বিকা 
নামে রুদ্ত্রের ভগিনী ইনিই সৌভাগ্যের প্রভূ (শ্বামিনী ); সেই জন্ত “আমরা 
লৌভাগ্যভাগী হইব এই (মনে করিয়! যজমানের ) কুমারীগণও চারিদিকে 
ভ্রমণ করিবেন । 

১৪ | ইহাদের ( পরিভ্রমণের ) মন্ত্র আছে---“স্ুগন্ধযুক্ত ও পতিপ্রদান- 
কারী ত্রাত্বককে আমরা! পুজা করি। বৃত্ত হইতে কর্কটীফলের ন্যায় ইহা হইতে 
আমি মুক্ত হইব, উহ! হইতে নহে 1”হ* তিনি (কুমারী) যে বলেন “ইহ! 
হইতে” তাহাতে তিনি “জ্ঞাতিগণ হইতে” বলিয়। থাকেন; আর যে বলেন 
প্উহ] হইতে নহে,” তাহাতে তিনি 'পতিসমুহ' হইতে বলিয়। থাকেন; পতি. 
সমুহই স্ত্রীর প্রাতিষ্ঠা, এবং সেই জন্তই তিনি বলিয়া! থাকেন “উচা হইতে 
নহে।” 

১৫। অনন্তর তাহার! (ষজমানপ্রভৃতি ) পুনর্ধার দক্ষিণ উরু আহত 
করিতে করিতে এই মন্ত্রেইখখ তিনবার প্রদক্ষিণ ভাবে (অগ্নির ) চতুর্দিকে 
ভ্রমণ করেন। তাহারা যে পুনর্বার প্রদক্গিণভাবে তিনবার পরিভ্রমণ করেন, 


২৪। প্চতুষ্পধে অগ্নিমপসলবি,.*** পরিয়ন্তি”-_-সায়ণ। 
২৫। বা. স, ৩.৬*.১ 7 কা, শর, ৫.১০,১৫। 

'ই৬। বা, স. ৩,৬০২; কা. শ্রৌ, ৫,১০,১৭। 

২৭৭ ১২শ কণিকা ্ষ্টবা ) কা, শ্রৌ, ৫,১০.১৬। 


৬ অ.২ ব্রা.] দ্বিতীয় কাঁও ২৩৭ 


(তাহার কারণ এই যে, তাহারা মনে করিয়। থাকেন )--'আঁমাদের এই কর 
প্রদক্ষিণভাবে অন্ুকুলরপে সম্পন্ন হইবে ; সেই জন্য তাহারা পুনর্বাঁর প্রদক্ষিণ" 
ভাবে তিনৰার পরিভ্রমণ করিয়া! থাকেন। 

১৬। অনস্তর যজমান ( হুতাবশিষ্ট ) এই সকল ( পুরোভাশ ) অঞ্জলিতে 
গ্রহণ করিয়! ( এতদুর ) উদ্ধে উৎক্ষিপ্ত করেন, যাহাতে (কোন) গো” ( তৎ- 
সমুদ্দয়কে ) উপরে গ্রাপ্ত হইতে ( অর্থাৎ গ্রহণ করিতে) না৷ পারে। তাহারা 
( জমান প্রভৃতি ) ইহাতে (স্ব-স্ব ) শরীর হইতে (রুদ্রের) শল্যকেই নির্গত 
করিয়া! থাকেন। তাহার! (তৎসমুদয়কে উপরে ) ধরিতে ন! পারিলে, (ভূমিতে 
পড়িয়া গেলে ), স্পর্শ করিবেন ।*৯ তাহারা ইহাতে (স্বশরীরের ) ভেষজই 
করিয়! থাকেন, এবং সেই জন্যই, তাহারা ধরিতে ন! পারিলে স্পর্শ করেন । 

১৭। অনন্তর তিনি সেই ( পুরোডাশ-) গুলিকে (অর্ধার্ঘ ভাগ করিয়! ) 
ছুইটি তৃণনির্ষিত ঝুড়িতি ( “মুত” )** বন্ধনপুর্বক বংশদণ্ডে অথবা বাঁকে 
( 'কুপ”)*১ উভয় পার্থে আবদ্ধ করিয়৷ উত্তরমুখে (কিছুদুর ) গমনপুর্ববক 


২৮। পুরোড।শগুলিকে তিনি এতদূর উপরে ছু ড়িয়৷ ফেলেন,যাহাতে কোন গো মুখ বাড়াইয়াও 
উপরে ধরিতে না পারে। এ সম্বন্ধে কাত্যায়ন লিখিয়াছেন ( কা. শর, ৫.১০.১৮)-পরৌক্রান্‌ 
ধজমানোহ্ধরলিনোদস্যতি অগোঃ প্রাপণং ;” যাঁজ্তিকদেব ব্যাথা। করিয়াছেন--“অগোঃ প্র।পণং 
দেশং যথা! ক্ষিপ্তান্‌ উদ্ধমুখোইপি গৌর্ন প্রা য়াৎ।” সায়ণ এখানে মূলের গো-শফোর অর্থ পৃথিবী 
ধরিগ্ন। ব্যাখ্যা! করিয়াছেন ষে, "যাহাতে উৎক্ষিপ্ত পুরোডাঁশ ভূমিতে পতিত হইয়া না যায়। এই 
পুরোডাশ মাটাতে পড়িবার পুর্ব্বেই আবার ধরিয়া! ফেলিতে হয়। এই ক্ডিকারই পরবর্তী অংশ 
ষ্টবা, শ্রোতচ্ুত্রেও ইহ! বিহিত হইয়াছে ( কা, শর, ৫.১০,১৯- ২০ )। 

২৯। কা, শ্রো, ৫,১০.২০ ; কাত্যায়ন ও তননুষায়ী বাজ্জিকদেবের মতে বজসানই গ্রহণ করিবেন 
অনোরা নহেন। হরিম্বামী লিখিয়াছেন -কেবল যজমানই নহেন, অপরেরাও ধরিতে ইচ্ছা করেন, 
সেই জনই মুলে বহুবচন । তৈ. ব্রা, ১.৬.১০,৫  তৈ. সং. ১.৮.৬, সায়ণভাষ্য। 

৩০। . প্যন্র তৃণময়ে আবপনে ধান্তং বধযতে তগ্গুতং--সায়প। যাজ্িকদেষ লিখিয়ছেন 
( কা, ঝৌ, ৫.১০.২১)- ইহা রজ্জুনির্দিত, এবং দেখিতে শিকার (বা প্রচলিত শিকার ) মত)-- 
“শিক্যাকারয়োং রজ্জুনির্দিতয়োঃ |” 

৬১। দ্কুপ;* আমাদের দেশে প্রচলিত ভারবহনের বংশদও)! ইহার মংস্কৃত নাম বীবধ | সায়ণ 
লিখিয়াছেন--«বেখুনির্দিতি তাজনমবরযুক্তো! দরুবিশেষ। বীবধাপরগর্ধ্যায়) কুপঃ।” বাজ্িক- 


২৬৮ শতপথ আঙ্গণ [ প্র, ভাজা, 


যদি বৃক্ষ, ব! স্থাণু, বা বেখু, বা বঙ্গীক প্রাপ্ত হন, তাহ! হইলে তাহাতে (এ 
বংপদও'বা.বাক্ষ এই মন্ত্রে) সংলগ্ন করেন--““হে রুদ্র, এই তোমার পাথের,*ং 
তুমি তাহা বার! মুজবান্‌ (নামে প্রসিদ্ধ পর্বংত-) সমূহকে অতিক্রম করিয়া 
পরভাগে গমন কর !”** পাথেয়েরই সহিত ( লোকেরা ) গমন করিয়া থাকে; 
তিনি ইহাতে ইহাকে সপাথেয় করিয়াই যেখানে যেখানে তাহার ( রুদ্রের) 
গমন ছয়, তাহা লক্ষ্য করিয়াই গমন' করাইয়া! থাকেন। এখানে ইহার মৃুজবান্‌ 
( পর্ধবত-) সমূহের পরভাগ্ে গমন হইয়া থাকে, এবং সেই জন্তই তিনি বলেন-" 
প্মুজবান্ (নামে প্রসিদ্ধ পর্বত-) সমূহকে অতিক্রম করিয়া! পরভাগে গমন 
কর !”--*( তোমার ) ধনু অবরোগিত ও পিনাক আচ্ছাদিত ( করিয়া )-+,*** 
তিনি ইহাতে এই বলেন যে, “আমাদের অহিংসক হইয়! শিব হইয়! অতিক্রম- 
পূর্বক গমন কর”** “কৃত্তিবাসাঃ )*** তিনি ইহাতে ইহাকে (রুদ্রকে ) 
অত্যন্ত সপ্ত করান ;** (তিনি) ম্বপ্ত হইয়া! কাহাকেও হিংস। করেন না? 
সেই.জন্তই তিনি বলেন “কৃতিবাসাঃ1”৮ 


দেবের পদ্ধতিতে জান৷ যায় পাত্র ছুইটি বংশপত্রনির্িতও হইয়া! থাকে। দত্রীহিষবাদীন্‌ বন্ধা 
বহনার্ঘং ভূগবংশাদিনি ততঃ পাত্রবিশেষে! মৃতযুচাতে”-মহীধর, বা, স. ৩৬১ । 

৩২। «অবসং” ; যাহার] বান করা বায়। জ্রষ্টবয মহীধরভাষ্য। 

৩৩ | বা সূ. ৩৬১০১ । 

৩৪। “অবতুতধস্বা পিনাকাবসঃ1% তৈত্তিরীয় সংহিতার (১.৮,৬) পাঠ--*অবততধহ! পিনাক- 
হস্ত; 1৮ সায়ণ এইস্থলে ইছার ব্যাধ্য। করিয়াছেন--“অন্মদ্বিরোধিনং পাপ্]ানং হত্বময়ং রুদ্র: পিনাক- 
নাষকং ধনুহত্তে গৃহীত্বা অবততধন্ব। জ্যাকর্ষণেন বিস্তরিতধনুক্ষঃ কৃত্তিবাসাশ্চর্মবসনঃ 1” 

ও৪। ব্রাক্গণে এই অংশ পূর্বোক্ত মন্ত্রের ব্যাখ্যারপে দেখা যায়, কিন্তু ুল সংহ্তায় (বা. স, 
৩.৬১ ) ইহ! যূল মন্ত্রেরই মধ্যে নিবিষ্ট হইয়াছে। 

৬৪ । কৃত্তিষ্চর্ণ, বাস:»* আচ্ছাদন, যাহার । 

শখ । চর্দ্ সৃদ্ূতর় বলিয়! সুখকর হওয়ায় রুদ্রের নিজ্রা হয়স্সায়ণ। 

৬৮। কেহ কেহ বলেন--এই শেষ মন্ত্রাংশ দ্বার! বৃক্ষাদিতে আমজ্ত সেই পুরোডাশভার়কে 
নিষ্চল করিতে হয়। অন্ভেরা বলেন--ইহ| কেবল জপ করিতে হইবে। 


৬ অ. ২ ব্রা! দ্বিতীয় কা ২০৯ 


১৮। অনস্তর** তীহারা (যজমানপ্রভৃতি ) দক্ষিণ বাহু লক্ষা করিয়া 
( প্রদক্ষিণভাবে ) আবর্তন করেন, এবং ( পশ্চাঁৎ )** অবলোঁকন না করিয়া 
পুনর্ধার ( বেদিসমীপে ) আগমন করেন। পুনর্জার আগমন করিয়! তাহার! 
জলম্পর্শ করেন ) কেননা, তাহার! রুদ্রের ( কর্ম) করিয়াছেন, এবং জল শাস্তি) 
অতএব তাহারা শাস্তি (-শ্বরূপ ) জলের দ্বার! শান্ত করেন | 

১৯। অনন্তর তিনি কেশ ও শ্াশ্র ছেদনপুর্বক অগ্নিদ্বয়কে (গার্পত্য 
ও আহবনীয়কে, সমিধে ) আরোপিত করিয়! ও (উত্তরবেদি হইতে ) নিষ্রুমণ 
করিয়া ইহার (অর্থাৎ পৌর্ণমাসযাগ ) দ্বারা যাগ করেন। তিনি বদি উত্তর" 
বেদিতে অগ্রিহোত্র হোম করেন, তবে তাহা ঠিক হয় না; এই জন্ত তিনি 
নিক্ষমণ করেন। তিনি গৃহগ্রাপ্ত হইয়া ও অগ্নিদ্ধয়কে মন্থন করিয়া! পৌর্দমাঁদ 
দ্বারা যাগ করেন। এই যে চাতুর্ান্তসমূহ, ইহার! বিচ্ছিন্ন যক্ত; আর এই 
যে পৌর্ণমাস, ইহা সম্পন্ন ও গ্রতিষ্ঠিত। তিনি ইহাতে শেষে মম্পন যজ্ঞের 
দ্বারাই গ্রতিঠিত হইয়া! থাকেন 7 এবং সেই অন্তই (সেই স্থান হইতে) 
নিক্ষমণ করেন।* 


৩৯। বৃক্ষপ্রভৃতিতে দেই রৌদ্্পুরোড।শ পুর্ববোক্তরূপে ল।গাইবার পর॥ 
৪০। “অপ্রতীক্ষং. রৌগ্রহবিঃপ্রচরণস্থানমনবলো কযন্তঃ_সায়ণ ). পগশ্চাদবলে(কলম- 


কুর্বন্ত:--গদ্ধতি (কা. শ্রো, ৫. ১০)। তুলঃ--“দৌন্পুরোডাণহোম্থানং চতুশথগণ্চ।দ্‌ 


অ বলে! কয় স্বঃ,....,-্কা, শো, ৫. ১০, ২৩ বৃত্তি) এখানে অন বলে! কয়ভতঃ পাঠই উচিত 


বোধ হয় । 
৪১। সায়ধ বলেন--রৌদ্ছৰিঃ প্রথ।নে তাহাদের যে উষ্ণতা হইয়াছিল তাহাই তাহার! শান্ত 
করেন। কিন্ত স্পষ্টই বোধ হয় যে, নিঝেদের প্রতি রুদ্্রের শর্তিকেই তাহার| তাছ। দ্বার! শান্ত 


করেন। 


৪২। এই কণ্তিকাটি মমপর্ণই পূর্বে (২.৪. ৬ ৪৮) উক্ত হইয়াছে। এই্ানের অন্ত 


বিষয়পের জন্ত & কণডিকাটি ভষ্টবয। 


1 


1 

ঢা 

্‌ 
! 


চতুর্থ ব্রাহ্মণ 


[১ চাতুমর্ন্তব।জীর স্থুকৃতকে ক্ষপ্ন করিতে পার! যায় ন' যুক্তিদ্বার। ইহার সমর্থন ;--২ 
গু না নীর্ধা হাগের ফলকীর্তন।---৩ তাহার ক্রিয়াপদ্ধতি /--৪ বৈশ্বদেবপর্বর আগ্নেয়াদি যে পাঁচটি 
হবি হয়, ইহাতেও সেই পাঁচটি হইয়া খাকে, সেই হুবিসমুছের প্রশংস;--৫ অনন্তর শু ন (বায়ু) 
ও সীরের (শৃর্যোর) ঘ্বাদশকপালসংস্কৃত পুরোডাশ, তাহার ফলোল্লেখ ;--৬-৭ বায়ুর 
পয়োরপ হবির বিধান। তাহার প্রশংস1;--৮ হুর্যোর এককপালসংস্কত পুরোভাশের 
বিধান, তাহার যুক্ত ও প্রশংন! ,--৯ তাহার দক্ষিণারূপে শ্বেত অশ্ব অথব| তাভাবে খ্বেত গে! 
প্রদান করিতে হয় ;--১০ সাকমেধের অব্যবহিত পরেই গুনাসীর্ধোর ব্যবস্থা) অথব। বজসমান যখন 
ইচ্ছা করেন তখন তাহা করিতে পার! যায় ;--"১১ কয়েক রাত্রি অতীত করিধার ইচ্ছা! করিলে 
কাল্তনের শুরু প্রতিপদ্দের দিন তাহার অনুষ্ঠান হইবে ;--১২ অনন্তর ( সোষযাগের জন্য ) দীক্ষ। 
গ্রহথগ। ত।হার যুক্তি, বিনি পরে আর চাতুর্গন্ত অনুষ্ঠান করেন না, তাহার পক্ষে এই বিধি $--.১৩ 
কিন্তু ধিনি করেন, তিনি ফাল্তুনী পূর্ণিমার পূর্ব্বদিন শুনা সীর্ধ্য,পরদিন প্রাতে বৈশ্বদেব,। এবং তদনস্তর 
পৌর্র্মাম করেন ;--১৪--১৬ .ব্জমানের কেশশশ্রপ্রভৃতি কামাইবার বিধি, এ বিধির হুর্য্য ও 
অগ্নির দৃষ্টান্তে প্রশংসা, তাহার ফলকীর্ভন ১১৭ আ নু রির মতে তাহ! করিবার প্রয়োজন নাই, 
এবং মংবত্মরে যে তিনবার বাগ কর! হয় তাহাতেই পূর্বোক্ত ফল পাওয়। যায়। ] 


১। চাতুর্মান্তযাজীর ন্কৃত অক্ষয্য (ক্ষয় করিতে পারা যায় না); কেননা, 
তিনি সংবৎসরকে জয় করেন; সেই জন্ত তাহার ( তাহা) অক্ষষ্য হইয়। থাকে । 
তিনি তাহাকে ( সংবৎসরচ্ক ) ত্রিধা বিভক্ত করিয়া যাগ করেন, (অতএব ) 
ত্রিধ। বিভক্ত করিয়। তিনি (তাহাকে) প্রকুষ্টরূপে জয় করিয়। থাকেন।* 
সংবৎসর (-অর্থে) সমগ্রই, এবং সমগ্র অক্ষষ্য ; (অতএব ) ইহাতেই ইহার 
স্ক্কৃত অক্ষষ্য হইয়! থাকে । তিনি ইহাতে খতু (-স্থরূপ) হইয়া! দেবগণের 


১। ১৩৫ পৃষ্ঠার ১ম টীকা ভ্রষটধা। চাতুর্মাদোর বৈশদেব, বরণগ্রধাদ ও সাকমেধ এই 
তিনটি গর্ব বৎসরের মধো চারি-টারি মাস অন্তর অনুষ্ঠিত হয়। জআতএব তাহাদের অনুষ্ঠানে সম্পূর্ণ 
বংসরটি লাগিয়া! বায়। ইহাই লক্ষ্য করিয়! বল] হইতেছে যে, তিনি তিনভাগ করিয়। সংবৎসরকে 
জয় করেন। 

হ। নায় এখানে তাৎপর্যা লিধিয়াছেন-তৃত, ভবিষ্যৎ ও বর্তমান এই তিন কালের মধ্যে 
যাহা কিছু হয় তাহ! সংবৎসরেরই অন্তর্ভক্ত। জবার সংবৎসর সসস্তকে বযাণ্ড করিয়া থাকে 
ধলিনা তাহার আদি ও জন্ত নাই। এই হেতু সংবৎমরজন্ত কলও অক্ষব্য হইয়া! থাকে। 


৬ অ.ও ব্রা.) দ্বিতীয় কাণ্ড ২১১ 


নিকটে গমন করেন? দেবগণের (সমভ্তই ) অক্ষয্য, (অতএব) ইহাতে 
তাহার সুরত অক্ষষ্য হয়। তিনি যেজন্ত চাতুর্মাগ্তসমূহের দ্বার! যাগ করেন, 
তাহা ইহাই। 

২। অন্তর যেজন্ততিনিশু নাসীর্ধ্য দ্বার যাগ করেন, (তাহা উক্ত 
হইতেছে )। সাকমেধসমৃহ্র"্ারা যাগ করিয়া ও ( বৃত্রকে ) বিজয় করিয়। 
দেবগণের ষে শ্রী হইয়াছিল, তাহ! গু নখ আর প্রক্ষ্টরূপে জিত সংবৎসরের 
যে রস হইয়াছিল, তাহা সীর। সাকমেধসমূহের দ্বার! যাগ করিয়। ও বিজয় 
করিয়! দেবগণের ষে শ্রী। হইয়াছিল, এবং প্রক্ষ্টরূপে জিত সংবৎসরের ষে রস 
হইয়াছিল, এই উভয়কে পরিগ্রহ করিয়া তিনি ইহাতে নিজেতেই (স্থাপন ) 
করিয়! থাকেন ; এবং সেই জন্তই তিনি গু না সীর্ধ্যন্বারা যাগ করেন। 

৩। তাহার ক্রিয়াপদ্ধতি ( এইরূপ ):--তাহারা (ইহাতে ) উত্তরবেদি 
উত্থাপন ( অর্থাৎ নির্মাণ ) করেন না, পৃষদাজ্য গ্রহণ করেন না, ও অথিমস্থন 
করেন না।৭ ( ইহাতে ) পাঁচটি প্রযাজ, তিনটি অন্ধুযাজ, ও একটি সমিষ্টফজুঃ 
হইয়। থাকে । 

৪| (ইহাতে ) এই ( পূর্বোক্ত ) পাঁচটি হবিই হইয়! থাকে ।* এই সমস্ত 
হবিরই দ্বারা প্রজাপতি প্রজাসমূহ স্থষ্টি করিয়াছিলেন, ইহাদের দ্বারা তিনি 
প্রজাগণকে উভয়দিকে বরুণপাশ হইতে প্রমুক্ত করিয়াছিলেন, ইহাদেরই দ্বারা 
দেবগণ বৃত্রকে বধ করিয়াছিলেন, এবং এই যে ইহাদের ( দেবগণের ) বিজয়, 


৩। ইনার অর্থ সুখ ( নিঘস্ট, ৩৬১১) 1 সুখহেতু বলিয়া প্রকে শন অর্থাৎ সুখ বল! 
হইতেছে ।-_সায়ণ। 

৪ | উক্ত হইয়াছে ( ১১.৩,৪.৮ ) যে, চাতুর্মীস্তের সমস্ত অর্থাৎ চারিটি পর্বে অগ্রিমস্থন 
করিতে হুয়--”চতু্ঘপ্লিং মধত্তি।” অথচ এখানে শুনাসীর্যা স্পষ্টই তাহার নিষেধ দেখা 
যাইতেছে । এই জন্য যাজ্িকগণ বলেন যে, শুনাসীর্ষ্ে অগ্নিমগ্থন বৈকলিক। যদি অগ্নিণস্থন হয়, 
তাহ। হইলে বৈশ্বদেবের জ্তায় নয়টি প্রযাঁজ, নয়টি অনুযাজ ও তিনটি সঙ্গিষ্টযজুঃ হইবে; আর 
বদি ন1 হয়, তাহ হইলে পৌর্ণম।সের হ্যায় পাঁচটি প্রযাজ; তিনটি অনুযাজ ও একটি সমিষ্টঘ্জুঃ 
হইবে। হ্রষ্টবয--২.৪,২,২১ 3 ১৪৩ পৃ, ৩৫শ ও ৩৬শ টীকা; শাহ্থা, শ্রৌ, ৩. ১৭. ১২--১৩, 
শ্ক্রুতিজ্ত “ছা ন মখ্যতে পৌর্নয।সমেব তত্তরম্ "--ঠ ভাষ্য ; কা, আঁ, ৫.১১.৬, বৃত্তি। 

৫1 আ্রের, সৌম্য প্রভৃতি পাঁচটি, জ্টব্য--২.৪,২,৮-১১। কা, শ্রো, ৫,১১৭ | 


২১২ .. শতপথ ব্রাঙ্গণ [ € প্র. ৪ ব্রা 


তাহা তাহার! ইাঁদেরই দ্বারা! জয় করিয়াছিলেন; ইনিও সেইরূপ ইহাদের খাঁর! 
--সাঁকমেধসমূহে যাগ করিয়া ও বিজয় করিয়! দেবগণের ষে শ্রী হইয়াছিল, 
এবং প্রক্বষ্টরূপে বিজিত সংবৎসরে যে রস হইয়াছিল--এই উভয়কে পরিগ্রৃহ 
করিয়! নিজেতেই (স্থাপন ) করেন । সেই জন্তই এই পাঁচটি হবি হইয়া থাকে । 

& | অনস্তর শু না সীর্য্য (অর্থাৎ গুন ও সীরের)* দ্বাদশকপালে 
সংস্কৃত পুরোডাশ হইয়া থাকে । আমর! পূর্বে যাহ! বলিয়াছি, গুনাসীর্ধয 
( হবির ) তাহাই অনুকুল (স্ততি।)* 

৬। অনস্তর বাযুর ছুগ্ধ হইয়া থাকে ।” জাত প্রজাসমূহ ছুগ্ধকেই অনুমোদন 
করিয়! থাকে; (এবং তিনি মনে করেন ঘে), “আমি জয়লাভ করিয়াছি; 


প্রজাসমূহ আমাকে শ্রীর নিমিত্ত, ষশের নিমিত ও অন্নভোজনসামর্থ্যের জন্ত 
অনুমোদন করুক !? সেই জন্য দুগ্ধ হইয়! থাকে । 


৬। শু নশব্দের অর্থবায়ু, এবং সীর শের অর্থ হুর্ধা। দেবতান্ন্বসমাস বলিয়া! শুন- 
স্থানে শুন! হইয়াছে । যাম্ক এই শবের এইরূপই ব্যাখা করিয়।ছেন (নি, ».৪.৬)। শুনাসীর্যা- 
পর্বের এই হুবি ষষ্ঠ, ইহা! শুন ও সীরকে একত্র প্রদত্ত হয়, কা. শো, ৫,১১,৫। তৈত্তিরীয় 
ব্রাহ্মণে (€ ১,৭.১.১ ) ইন্দ্রকে শু না সী র বল! হইয়াছেস্ণ্অধেন্দ্রয় শুন! সীরায় ছ্বাদশকপালং 
নির্বপতি |” তৈত্তিরীয়সংহিতায় (১.৮.৭ ) সায়ণ এ ব্র্ষণেরই €১,৭.১.১) ইন্ত্রাশুনাসীর 
শবের ব্যাখ্যায় লিখিয়াছেন যে, বায়ু ও হুর্ধোর সহিত বর্তমান ইন্ত্রকে ইন্ত্রা শু নাসী র বলা 
হয়। আবার দ্রষ্টব্য--নান্ব, শ্রৌ, ২.২০.৩। শুন অর্থাৎ বায়ু, এবং সীর অর্থাৎ শুর্ধায আছে যাহায় 
এই অর্থে ইন্দ্রকে শু না শী র বল! হইয়! থাকে, ইহা প্রচলিত সাধারণ কোযেও প্রসিপ্ধ আছে। 
এই শবটি বিবিধ গ্রকারে আধুনিক সংস্কৃতপঞ্ডিতগণের নিকট দেখ! দিয়াছে, এইজন্য তাহারা 
বলেন--.শু না লীরো দ্বিতালবাং হন! সী রে ছ্বিদন্তযকঃ | তালব্যাদিদপ্তযমধাঃ শু ন| সী র- 
শচ দৃশ্ঠতে |”স্৮অমরটাকায় ভরত । সকার ও শকারের এতাদৃশ বিপর্য্যাসের জন্ত আমার পালি- 
প্রকাশ (প্রবেশক, ৮১--৮৩ পৃঃ ) জষ্টব্য। 

৭। অর্থাৎ পর্বত দ্বিতীয় কণ্ডিকায় যে ফল কার্ডিত হইয়াছে, ইহারও সেই ফল বুঝিতে 
হইবে। 

৮। কাত্যায়নশ্রোতনুত্রে ( ৫. ১১, ৭) জান! যায়।যে। .এই দুধ দোঙুন করিয়! সঙ্গে-সঙ্গেই 
€ গরম থাকিতে-খ।কিতেই ) প্রদান ক্দিতে হয়। ভাহার মতে খের পনিবর্কে এই স্থানে ববাগু 
দিতে বার] যায় (৫, ১১, ১০)। 


৬ অ.ওব্রা,] দ্বিতীয় কাণ্ড ২১৩ 


৭। তাহা যে জন্ত বাযুর হয়, (তাহা উক্ত হইতেছে )। এই যাহা 
বহিতেছে, ইহাই বায়ু) যাহা-কিছুতে ইহা বর্ষণ করে,» তৎসমস্তকেই 
প্রবর্ধীত করিয়া থাকে । বৃষ্টি হইতে ওষধিসমুহ জাত হয় ; ( পণ্ড সমূহ ) ওষধি- 
সমুহ ভক্ষণ ও জল পান করিলে, তাহার পর জল হুইতে এই ছুদ্ধ সম্ভূত হয়। 
(অতএব) ইহাই (বায়ুই ) তাহ! উৎপাদন করে; এবং সেই. জন্ত (তাহা) 
বায়ুর হইয়! থাকে । 

৮। অনন্তর হুর্্যের এককপাল পুরোডাশ হয়। এই ধিনি তাপ প্রদ্দান 
করিতেছেন, ইনিই স্ুর্য্য। ইনি এই সমস্ত (বিশ্বকে) সাধু ও অসাধু১* 
( কর্ম) দ্বার! চারিদিকে রক্ষা করিতেছেন, ইনি এই সমস্তকে সাধু ও অসাধু 
(কর্মে) স্থাপিত করিতেছেন । (তিনি মনে করেন যে), আমি (সাকমেধ দ্বারা) 
বিজয় লাভ করিয়াছি, তিনি আমাকে প্রীত হইয়া! সাঁধু ( কর্ম) দ্বার! চারিদিকে 
রক্ষা করিবেন, এবং সাধু ( কর্মে) স্থাপিত করিবেন 7” সেই জন্ত হু্যের এক- 
কপাল পুরোডাশ হইয়৷ থাকে৷ 
৯1 তাহার (হুর্য্যের হবির ) দক্ষিণা শ্বেত অশ্ব)১৯ ইহছাতেই, এই যিনি 
( স্র্য্য )তাপ গ্রদদান করিতেছেন তাহার (অনুকূল ) রূপ করা হইয়া থাকে । 
তিনি ষদি শ্বেত অশ্ব না পান, শ্বেত গোই (দক্ষিণ ) হইবে) ইহাতেই, এই 
ধিনি (তাপ) প্রদান করিতেছেন, তাহার (অনুকূল ) রূপ কর! হইয়া! থাঁকে। 


৯। অর্থাৎ বৃষ্টি ছার সেচন করে-_সায়ণ । বায়ুও বৃষ্টির প্রতি কারণ; তৈত্তিরীয় ব্র।দ্ধণেও 
(১, ৭. ১, ১) উক্ত হইয়াছে--“বায়ুবৈ' বৃষ্টো প্রদা পর়িতা,” অর্থাৎ বায়ু বৃষ্টিকে দান করাইয়! থাকে । 

১০। “সাধুন। ত্বদ্‌ অসাধুন! ত্বৎ” ; ত্বং-শব্দ সমুচ্চপ়্ অর্থে ব্যবহৃত হয় ? যাচ্ষ লিখিয়াছেন (নি. 
১, ৩, ৪--:)--দঅথাপি সমুচ্চয়ার্থে ভবতি--পর্য্যায়। ইব ত্বদাস্িনমূ* জঙ্বিনঞ্চ পর্যযায়াশ্চেতি।% 
সায়ণ এখানে 'কেছ'ঃঅর্থ ধরিয়াছেন--*ত্বৎ একং পুণ্যকৃতং জনং ;” আবার এই কণ্ডিকাতেই পরে 
লিখিয়াছেন--*ত্বদিতি) এতদত্র ক্রিয়াবিশেষণত্বেন যোজ্যম্‌”। 

১১। তৈত্তিরীয় ব্রদ্ষণে ( ১.৭.১,২ ) স্বাদশটি বলীবর্দের সহিত লাঙল ( সীর ) দক্ষিণা 
বিছিত হইয়ছে। শাঙয়ন শ্রোতনুত্রেও (৩,.১৮. ১০) ইহা বৈকল্পিকভাৰে বিহিত হুইয়াছে। 
মূল গুদাসীর্ঘের দক্ষিণ! ছয়টি বলদের সহিত লাঙ্গল, অথব! ছুইটি খুব বড়বড় বলদ॥। কা, 'শ্রো, 
৫,১১,১২১৩। পদ্ধতিতে দেখ! বার লাঙগলের বলদ দিলেও চলে। রর 


২১৪ শতপথ ব্রাহ্মণ [ ৫ প্র. ৪ ব্রা. 


১০। তিনি যখনই সাকমেধ( হবিঃ-) সমূহের দ্বারা যাগ করেন, তখন 
( তাহার অব্যবহিত পরেই ) গুনাসীর্ধ্য দ্বারা যাগ করেন।১ৎ তিনি যে সংবৎরের 
মধ্যে তিনবার যাগ করেন, তাহাতেই সংবৎসরকে প্রাপ্ত হন (অর্থাৎ ব্যাপ্ত 
করেন ),৯* অতএব তিনি যে-কোন সময়ে ইহার হ্বার৷ যাগ করেন। 

১১1 এখানে কেহ-কেহ (কয়েকটি) রাত্রি১৪ পাইতে ইচ্ছা করেন। 
তিনি ষদ্দি ( কয়েকটি) রাত্রি পাইতে ইচ্ছা! করেন, তাহা হইলে, এঁযে দিন 
(আগামী ) ফাল্তনী পূর্ণিমার পূর্বে (চন্দ্র) উপরে দৃষ্ট হয় (অর্থাৎ ফাল্গুনী 
শুরুপ্রতিপৎ ), সেইদিন গুনাসীর্যয দ্বার যাগ করিবেন । 

১২। তাহার পর তিনি (মোমধাগের জন্ত ) দীক্ষিত. হইবেন, যাহাতে 
( সোম-) যাগ না করিতেই আবার যেন তাহাকে ফাস্তনী পৃর্ণিমা অতিক্রম 
করিয়া না যায় ।১* তিনি ( সোম-) যাগ না করিতেই আবার যদি তাহাকে 
ফালগুনী পুর্ণম! অতিক্রম করিয়া যায়, তাহা হইলে তাহা (চাতুর্মাস্তসমূহের ) 
পুনর্ধার প্রয়োগের প্রযোজকরূপ হয়। অতএব ( সোম-) যাগ ন| ক্রিভেই 
আৰার তাহাকে ফাল্গুনী পুর্ণিম। অতিক্রম করিয়া যাইবে না। বিনি 
( চাতুর্মন্তসমুহ ) ত্যাগ করেন (অর্থাৎ আর অনুষ্ঠান করেন ন1), তাহার 
সম্বন্ধে ( এই বিধি )1১৬ 





১২। জষ্টব্য--১৩৬ পৃ. টাকা। 

১৩। বৈশ্বদেব বরুণপ্রধাদ ও সাকমেধ এই তিনটি পর্বে চারি-চারি মাস করিয়া! সমস্ত বৎসর 
লাগে, ইহাই এখানে উক্ত হইতেছে। | 

১৪। অর্থাৎ সাকমেধ অনুষ্ঠানের পর। ইহার তাৎপর্য এই যে, সাকমেধ অনুষ্ঠানের 
অব্যবহিত পরেই গুনাসীর্ধা না করিয়। কয়েক দিন পরে করিতে ঢাহেন। 

১৫। আপ, শ্রো, ৮,২১,২-৮৪ ১ কা, শ্রৌ, ৫,.১১,১৫। 

১৬। চ।তুমণগ্যযাঙ্গী দ্বিবিধ; কেহ-কেহ একবংসরমাত্র তাহা অনুষ্ঠান করিয়া ত্যাগ 
করেন, পুনর্বধার অনুষ্ঠান করেন না| ; অপরের! একবার অনুষ্ঠ।ন করিয়| পুনর্ধ্বার অনুষ্ঠান করেন। 
ব্রাঙ্মণে (১২শ ও ১৩শ কগিক।) ইহাদের নাম যথাক্রমে উক্ত হইয়াছে--উৎহ্জমান 
(ধিনি উৎলরগঅর্থাৎ ত্যাগ করেন) ও পু নঃ প্র তু প্রা ন (যিনি পুনর্ব্বার প্রয়োগ অর্থাৎ 
অনুষ্ঠান করেন )। উৎ্জমান চাতুর্মান্তব(জী একবার চাতুমর্ণন্ অনুষ্ঠান করিয়া সোমষাগ 
( অমীযোনীয়) পণুযাগ ( অগ্নিষ্টোম )। ব! (আগ্নে় ) ইঞ্টি অবলম্বন করেন |( শা], শ্রৌ, ৩১৮, 


৬ অ.৩ ব্রা.) দ্বিতীয় কাণ্ড ২১৪ 


১৩। আর যিনি পুনর্বার (চাতুমীস্তসমূহ ) অনুষ্ঠান করেন,১* তাহার 
(বিধি উক্ত হইতেছে )। তিনি ফাল্তনী পূর্ণিমার পূর্বদিন১৮ গুনাসীধ্ধ্য দ্বারা, 
অনন্তর প্রাতে বৈশ্বদেব দ্বারা, এবং তদ্দনস্তর (নিত্য) পৌর্ঘমাস দ্বারা যাগ 
করিবেন। যিনি পুনর্ধবার অনুষ্ঠান করেন, তাহার (বিধি ) এই 1১৯ 

১৪। অনস্তর এস্কান হইতে ( কেশ ও শ্মপ্র-প্রভৃতির ) চারিদিকে বপনের 
( অর্থাৎ কামান'র, কথ] উক্ত হইতেছে )।** এ আদিত্য সর্বতোমুখ (অর্থাৎ 
সব দিকেই তাহার মুখ ); ( এবং ) এই যাহা কিছু (এখানে ) শুষ্ক হয়, তৎ- 
সমুদয়কে ইনি টানিয়। লইয়া! পান করেন ( পনির্ধয়তি” ) ; ( অতএব ) তিনি 
ইহাতে*১ সর্বতোমূখ হন, এবং ইহা দ্বারা অন্নতোজী হইয়! থাকেন। 


২১; কা, শ্রৌ, ৫.১১.১৫ )১ এবং ইহু।তেই তাহার চাতুর্মান্ত ত্াগ করা হয়। ইহ করিতে 
হইলে ফাল্গুনের শুরু প্রতিপদে .শুনানীর্য। অনুষ্ঠান কারয়৷ !আগ।মা পুর্ণিমায় সোমযাগপ্রভৃতির 
অ.তম অনুষ্ঠান করিতে হইবে । ১১শ ও ১২শ কগ্ডিকার ইহাই তাৎপর্যযার্থ। দীক্ষাগ্রহণ 
প্রতিপদ্দেরই দিন অথবা আগামী পূর্ণিমার মধো যে-কোন দিনে করিতে পার যায় ( হরিম্বাসী )। 
পুনঃপ্রধুপ্রানের সম্বন্ধে পরবস্তা কণিকায় উক্ত হুইয়াছে। 

১৭। পুনঃপ্রযুঞ্জান। 

১৮। অর্থাৎ চতুর্দশীতে__সায়ণ ; আপন্তন্বও এইরূপ বলিয়াছেন (জপ. শো, ৮২১০৬ )। 
দ্রঃ-কা. শ্রৌ, ৫,১১.১৭--১৮। 

১৯। এখানে উভয় পক্ষেই ( অর্থাৎ চাতুমান্তের ত্যাগ ও অত্যাগ পক্ষে ) যাহা উক্ত হুইল, 
তাহ! ফাস্তনী পূর্ণিমায় আরব্ধ চাতুর্মান্তসন্বন্ধেই বুঝিতে হুইবে (দ্রঃ--১৩৬ পৃ. টীক1)। আর 
যদি চাতুর্মান্ত প্রথমে চৈত্রী পূর্ণিমায় আর হয়, তবে এস্বলেও চৈত্রী শুরুপ্রভিপৎ ও চৈত্রী 
পর্ণিম! ধরিতে হইবে। বৈশাখী পুর্ণিমাতেও চাতুর্মান্ত আরম্ভ করিতে পার! বায় (কা শ্রো, 
৫,৬) পদ্ধতি, ৪৯৭ পৃ. ; ৫.১১, পদ্ধতি, ৫৪৭ পৃ, ); এবং তাহা৷ হুইলে বৈশাখী প্রতিপৎ ও 
পুর্ণিম! ধরিতে হুইবে। 

২০। যুল "পরিবর্তনত্ত ;” বোধ হয় চুল কামাইয়! মাথাকে বেশ গোল করার ইহ! পারি" 
ভাধিক শব্ধ । দ্রষ্টবা “পরিবর্তয়তে। ১৬শ কগ্ডিক1) ২,৫.৫,৬ ) “পরিবর্তরিতুংশ ১৭শ কণিকা! 
*পরিবর্তয়তে স্ক্ষুরেণ পরিতে| বাপয়েখ__দায়ণ, ২.৫.৫.৬, | পনিবর্তয়তে »* ছিনকি-রুজ। 
জাপ, জৌ, ৮.৪.১,। ্‌ 

২১। বপনের দ্বার! । 


২১৬ শতপথ শ্রাঙ্ণ | « প্র. ৪ ব্রা. 


১৫) এই অগ্সি সর্ববতোমুখ ; যে-কোন (দিক্‌) হইতে (লোকেরা) অগ্মিতে 
(যাহা-কিছু ) নিক্ষেপ করে, সেই (দ্রিকৃ) হইতেই তিনি (তাহা) গ্রাদগ্ধ 
করেন ; (অতএব) তিনি ইহাতে সর্বতোমুখ হন, এবং ইহাদ্বারা অন্নভোজী 
হইয়া থাকেন। 

১৬। অপর পক্ষেৎৎ এই পুরুষের (যজমানের ) একদিকে মুখ; কিন্ত 
তিনি ষে ( কেশশশ্রপ্রভৃতির ) চারিদিকে বপন করেন, তাহাতে তিনি সর্ধ- 
তে। মুখ হন। যেব্যক্তি ইহ! এইরূপ জানিয়া চারিদিকে বপন করেন, তিনি 
ইহাদের ছইটির (হুর্য্য ও অগ্নির ) স্তাঁয় অন্নভোজী হইয়া! থাকেন। অতএব 
তিনি চারিদিকে বপন করিবেন । 

১৭। তগ্বিষয়ে আস্থ রিবলিয়াছেন--"যদি সমস্ত লোমই বপন করা 
হয়, তাহা! হইলেও মুখের তাহাতে কি হয় !”ৎ৬ তিনি যে সংবৎসর মধ্যে তিনবার 
যাগ করেন, তাহাতেই তিনি সর্ধতোমুখ হন এবং তাহীতেই অন্নভোজী হইয়া! 
থাকেন। অতএব চারিদিকে কামাইবার জন্য তিনি আদর করিবেন না! 


২২। “অথ-পবাঃ তর্থেশস্মায়ণ। 
২৩। অর্থাৎ মুখের সমস্ত কেশ-লোম কামাইলেও তাহাতে সর্ববতোধুখ হইবার কোন কারণ 
দেখ। বায় ন!। 


পঞ্চম ব্রাঙ্গাণ 

[১ চাতুর্মান্তের প্রশংদারূপ আখ্যা্নিকাস্পমেবগণ ইহ! দ্বার! বৃত্রকে বধ করিয়াছিলেন, ও 
বিজয় প্রাপ্ত হইয়াছিলেন $--২ অগ্নলিকে রাজ! ও েনানী করিয়া! দেবগণ চারি মাস জয় করিয়া' 
ছিলেন /--৩ বরুণকে রাজ| ও সেনানী করির। ডাহার! চারি মাস জয় করিয়াছিলেন ।--8 ইন্লুকে 
রাজ! ও সেনানী করিয়া তাহার চারি মাঁদ জয় করিয়াছিলেন /-”৫ ঘজমান যে বৈশ্বদের দ্বার! বাগ 
করেন, তাহাতেই তাঁদৃশ অগ্নির দ্বারা তাহার চারিষ!স জয় করা হয়, কেশসশ্রচ্ছেপনের প্রশংস| $-- 
৬ বরুণপ্রঘাস দ্বার। বাগ করায় রাজ! ও মেনানী বরুণ ছার ঠাহার অপর চারিমাস জয় কর। হয়, 
কেশশ্মশ্রচ্ছেদনের প্রশংসা ;-”৭ সাকমেধ দ্বার! যাগ করাধ় ত।হার ইন্দ্র বার! আর চারিমাস জয় 
কর] হয় কেশশ্যশ্রচ্ছেদনের প্রশংস! ১--৮ বৈশ্বদেব-অনুষ্ঠানে অগ্নির)। বরুণপ্রঘাস-অনুষ্ঠানে বরুণের 
ও সাকমেধ-অনুষ্ঠানে ইন্দ্রের সাযুজ্য ও সালোকা-প্র।প্তি হয় )--৯ চাতুর্াহ্যযাজী পরম স্থান 
পরম গতি প্রাপ্ত হন। ] 

১। তাহারা যে বলেন» দেবগণ সাঁকমেধ- (হবিঃ-) সমূহ্রই দ্বারা 
বৃত্রকে বধ করিয়াছিলেন, এবং তাহাদের যে এই বিজয় রহিয়াছে, তাহাও 
তাহারা ( সেই ) সকলেরই দ্বারা জয় করিয়াছিলেন, ( তৎসম্বন্ধে ) কিন্তু (বস্তত) 
দেবগণ চাতুমর্ণান্তসমূহ্রেই দ্বারা বৃত্রকে বধ করিয়াছিলেন। এবং এই যে 
তাহাদের বিজয় রহিয়াছে, তাহাও তাহারা (সেই ) সকলেরই দ্বারা জয় 
করিয়াছিলেন । 

২। তাহারা (দেবগণ) বলিয়াছিলেন--'আমর! কোন রাজার দ্বারা, 
কোন সেনানীৎ দ্বার যুদ্ধ করিব? অগ্নি বলিয়াছিলেন--'আমি রাজা, 
আমার দ্বারা! আমি সেনানী, আমার দ্বারা !' তাহার! রাজ। অগ্নি দ্বারা, 
দেনানী অগ্নি দ্বারা চারি মাসকে জয় করিয়াছিলেন, এবং ব্রহ্ম ( অগ্নি)ৎ 
দ্বার! ও ত্রয়ী বিদ্যা দ্বার পরিবেষ্টিত করিয়াছিলেন | 

৩। তীহারা বলিয়াছিলেন--«কোন রাঁজা দ্বারা কোন সেনানী দ্বার! 
আমর! যুদ্ধ করিব? বরুণ বলিয়াছিলেন-_-“আমি রাজা, আমার দ্বারা! আমি 
সেনানী, আমার দ্বারা 1” তাহারা রাজ বরুণ দ্বারা, সেনাঁনী বরুণ দ্বারা অপর 





১1 ৭,৪6৪, ১। 
২। পঅনীকেন )% ভ্রঃ১--২, ৪. ৪, ৎ, ওয় টীক]। 
৩। গপরবস্তী ৫ম কিক স্রষ্টবা। 
২৮ 





২১৮ শতপথ ত্রাঙ্গণ [ € প্র. € ত্রা, 


চারি মাস জয় করিয়াছিলেন, এবং তাহাদিগকে ব্রহ্ম দ্বার! ও ত্রয়ী বিদয। দ্বার! 
পরিবেষ্টিত করিয়াছিলেন । 

৪। তীহারা বলিয়াছিলেন--*কোন রাজ। দ্বারা, কৌন সেনানী হার! 
আমর! যুদ্ধ করিব? ইন্দ্র বলিয়াছিলেন--আমি রাজা, আমার দ্বারা! আমি 
সেনানী, আমার দ্বার! 1” তীহার! রাজ! ইন্দ্র দ্বারা, সেনানী ইন্দ্র বারা আর চারি 
মাঁস জয় করিয়াছিলেন, এবং 'তাহাদ্দিগকে ক্রহ্ম দ্বারা ও ত্রয়ী বিদ্যা দ্বারা পরি- 
বেষ্টিত করিয়াছিলেন । 

€। তিনি যে বৈশ্বদ্দেব দ্বার! যাগ করেন, তাহাতে রাজা অ1+ দ্বারা, 
সেনানী অগ্নি দ্বার! চারি মাস ভয় করেন। সেখানে ( কেশশ্মঞ্রবপনের জন্য ) 
স্বান্য়ে শ্বেতবর্ণ শললী* ও লোহ ( লোহিতবর্ণ, তাআময় ) ক্ষুর (আবশ্তক) 
হয়।* সেই যেস্থানত্রয়ে শ্বেতবর্ণ শললী, ইহ! ত্রয়ী বিদ্যার রূপ ;১ এবং 
লোহক্ষুর ব্রন্মের রূপ ৷ কেননা, অগ্নিই ব্রহ্ম, এবং অগ্নি লোহছিতের স্াঁয় ; 
সেই জন্ত লোহ ক্ষুর হইয়া থাকে । তিনি তাহাতে (নিজের কেশশ্মশ্ীকে ) 
চারিদিকে ছেদ্দন করান 7 এবং তাহা দ্বারা ( অধ্বধুণ ) ইহাকে ত্রন্ষেরই দ্বারা ও 
ত্রয়ী বিদ্যা দ্বারা পরিবেষ্টিত করিয়। থাকেন। 

৬। আর যে তিনি ঘকণপ্রথাস- (হবিঃ-) সমুহের দ্বারা যা" করেন, 
তাহাতে রাজ! বরুণ দ্বারা, .সনানী বরুণ দ্বারা অপর চারি মাঁস জয় করেন। 
সেখানে স্থানত্রয়ে শ্বেতবর্ণ শললী ও লোহক্ষুর (আবশ্তক ) হয়। 
তিনি তাহাতে ( নিজের কেশশ্বশ্রীকে ) চারিদিকে ছেদন করান; এবং তাহ 
দ্বারা (অধ্বযু্য) ইহাকে ক্রহ্মরেই দ্বার ও ত্রয়ী বিদ্যা দ্বারা পরিবেষ্টিত করিয়। 
থাকেন । 

৭ আর যে তিনি সাঁকমেধ- (হবিঃ-) সমুহের দ্বারা যাগ করেন, তাহাতে 
রাজা ইন্জ দ্বারা, সেনানী ইন্জ্র দ্বারা অপর চারি মাসকে জয় করেন। সেখানে 

স্থানত্রয়ে শ্বেতবর্ণা শললী ও লোহক্ষুর (আবশ্তক) হয়) তিনি তাহাতে 





৪। শল্যক ( অথব। শল্লক ) মৃগের গাঙ্লোষ, বাঙ্লার সজারু পশুর কাট!। 

৫। মঞ্জারুর কাটায় চুল তুলা ধরিয়! ক্ষুর দিয়। কামাইতে হয়। আগন্তদ্বশ্রোতশৃত্রে 
(৮. ৮২ ) দেখ! বয় যে, এজস্ভা ইক্ষুকাও বা ইক্ষুশলাকাও বাবহার করিতে পারা যায়। 

গ। কেননা, উভয়েরই ত্রিত্রসংখ্যারূপ সাৃষ্ৃ আছে। 


৬ অ: ও তত্র] দ্বিতীয় কাণ্ড ২১৯ 


(নিজের কেশশ্বশ্রুক ) ছেদন করান, এবং তহা দ্বারা  অধ্বযু) ইহাকে 
ব্রহ্মেরই দ্বার ও ভ্রয়ী বিদ্যার দ্বারা পরিবেষ্টিত করিয়া থাকেন । 

৮। তিনি যে বৈশ্বদেব দ্বারা যাগ করেন, তাহাতে তিন তখন« অগ্সিই 
হন) অগ্রিরই সাধুজ্য ও সালোক্য* জয় করেন৷ আর যেতিনি বরুণ- 
প্রথাস- ( হবিঃ-) সমুহের দ্বা৭া যাগ করেন, তাভীতে তিনি তখন বরুণ হন) 
বরুণেরই সাধুজ্য ও সালোক্য জয় করেন । আঁর ঘে তিনি সাকমেধ- ( হবিঃ-) 
সমূহের ছারা যাগ করেন, তাহাতে তিনি তখন উন্দ্রই হন; ইক্জ্রেরই সাধুজ্য ও 
সালোক; জয় করেন ।» 

৯; তিনি যে খতুতে এ (পর-) লোকে গমন করেন, সেই খতু ইহাকে 
পরবর্তী থতুর নিকটে দান ০রে, গরবর্তা (খতুও নিজের ) পরবর্তী খতুর নিকটে 
দীন ক্ে,_সেই চাতুমণস্তযাজী পরম স্থান, পর: গণি প্রাপ্ত হন। তদ্ধিষয়েই 
তাহারা বলিতেছেন-_প্টাতুমান্ বাজীকে তাহার অন্বেষণ করিয়| পান না, 
কেননা, তিনি পরম স্থান, পরম গতি প্রাপ্ত হন । ১ | 


দ্বিতীয় কাণ্ড সমাপ্ত । 


৭। “তহি £” “তন্মিন্‌ বৈশ্বদেবে য'গেই নুষটিতে*__সায়ণ। 

৮। সাধুজ্য-মহযোগ, সহাবস্থান, (কেহ কেহ বদেন একত্ব ); সালোক্য-.সমানলোকে 
অবস্থান। সায়ণ এখানে বলিয়ছেন--“প্রথমে সালে।ক্য জয় করেন, এবং তাহার পরে সাধুজা, 
এইরূপে গোঁজনা করিতে হইবে |” তৈত্তিরীয় ব্রাহ্মণে (৮৪. ১০) ইহাই ঘুঝ| যায়। 

৯। তৈত্তিরীয় ব্রাহ্গণের অনুকুলব্ূপে কাণুশাথায় এইটুকু অতিরিক্ত আছে-_-আর যে 
তিনি গুনাসীর্যয স্বার। যাগ করেন, তাহাতে তিনি তখন বায়ু হন; বারুরই সাযুজ্য ও সালোকা 
জয় করেন।” তৈত্তিরীয়ত্রান্মণে: €১* ৪, ১০. ৩--৬ ) উক্ত হইয়াছে-বৈশ্বদেব গ্বারা অগ্নির 
সাধুজ্য «ও এই লোক; বরুণপ্রঘাস দ্বারা আদিত্যের সাধুজ্য ও আদিত্যের লোক, দ'কমেধ 
দ্বার চন্্রস'র সাধুজা ও চক্রমার লোক, এবং শুনাসীর্য দ্বারা বায়ুর সাঁধুজ্য ও বায়ুর লোক 
লাভ কর। যায়। 

১৩। জ্রঃ--তৈ, আরা, ১. ৪, ১০, ১০। তৈত্তিরীয় ব্রাহ্মণে (১, ৪* ৯. ৫) উক্ত হইয়াছে. 
তিনি বৈশ্বদেব হ্বারা এই ( পৃধিবী-) লোকে, বরপপ্রঘানসমূহ দ্বারা অন্তরিক্ষে, এবং সেফ 
সমুহ সবার এ (ছা-) লোকে প্রতিিত হইয়াছিলেন। 





রো 


০ 


নগ্চনবন্গ 


পরিশিষ্ট 


অগ্রিমস্থনযন্ত্ 

অগ্নিমস্থনে পাঁচটি যন্ত্রের আবশ্তক হয়; যথা অধরারণি,উত্তরারণি, 
প্র মন্থ, ও বি লী, চাত্র, এবং নেত্র। 

অরণিছ্য় শমীগর্ভ অর্থাৎ শমীবৃক্ষের মধ্য হইতে উৎপন্ন* অথবা শমীবৃক্ষের 
সহিত সংসক্তমূল 1 অশ্ব বৃক্ষের পুর্বসুখ, উত্তরমুখ, ব! উত্ধমুখ শাখা ছেদন 
করিয়! তাহারই দ্বারা নির্মাণ করিতে হয়। শমীগর্ভ অশ্বখ না পাঁওয়! গেলে 
যে-কোন অশ্বথ্েরই শাখার হইতে পারে (কা. শ্রৌ, ৪. ৭ ২৩7 কর্মপ্রদীপ, 
১.৭, ৩)। 

অধরারণি এই অশ্বখশাখ! হইতে নির্শিত একখানি চতুফ্ষোগ কাঠ্ঠ। ই 
দৈর্ঘ্যে ২৪ অঙ্গুলি, $ বিস্তারে ৬ অঙ্গুলি, এবং উচ্চতায় ৪ অঙ্গুলি। $ চিত্রে 
ইহা সর্ধবনিয়ে দেখিতে পাওয়া যাইতেছে; যে কা্খণ্ডে একখানি রজ্জ 
জড়ান রহিয়াছে দেখা যাইতেছে, তাহা এই অধরারণির উপরেই স্থাপিত রহি- 
য়াছে। এই চতুষ্কোণ কাষ্টের মূলের দিকে আট অঙ্গুলি, এবং আগ্রের দিকে 
১২ অন্ুলি ত্যাগ করিয়া মধ্য স্থানে একটু খুদিয়। নিয় করিয়। দিতে হয়, 
যাহাতে এ স্থানে স্থাপিত প্রমস্থনামক কাষ্ঠখানি বেশ ঘুরিতে পারে। 

অধরারণির স্তাঁয় উত্তরারণিও উল্লিখিত শমীগর্ভ অশ্বথ-শাখার কাণষ্ঠে নির্শিত 
হয় এবং ইহার আকার ও পরিমাণও ঠিক অধরারণির স্তায়। কেবল ইহার মধ্য 
স্থলে অধরারণির স্তায় খুদিয়। নিয় করা হয় না। চিত্রে ইহা! অধরারণির বাম 


* আগন্ততবশ্তশুত্র ৫. ১.২. রুদ্র তাষা 7 কাত্যায়নশ্রোতনুত্র ৪, ৭, ২২, বৃত্তি) পারগ্ষর- 

গৃহানুত ১, ২. ৫ হরিহর-ভাষা ; তন, তযন্ঞপার্্বকারিক!। 
+ «সংসক্তমূলো। বঃ শম্য। স শমীগর্ত উচাতে”-- কর্ধপ্রদীপ। ১, ৭*৩ $ বজ্সগার্থকারিক]।। 

$ অঙ্ুলিস্নুষ্ঠ অঙ্গুলির মধ্যস পর্বের পরিমাণ কা. শ্রৌ' ৪, ** ২২, বৃত্তি; কর্দপ্রদীগ 
১, ৭, উ। 

৪ ইহার পরিমাণ সম্বন্ধে এক-আটু মতভেদ দেখা যায়; বৌধায়ন বলেন ১৬ অনি দীর্ঘ হইবে 
(আপ, শো, ৫. ১.২, রুত্রবৃত্তি); আবার গোভিলগৃহ্াসংগ্রছে (৯, ৭৮) উদ হইয়াছে 
উরুপ্রমাণ বা রন্বিপ্রমাণ হইলেও চলে। রদ্বি্এক মুঠ হাত। 


২২২ শতপধথ ব্রাহ্মণ 


দিকে পাঠকের দক্ষিণ দিকে ) দেখা যাইতেছে । এই উত্তরারণিকে ১৮ 
ভাগে বিভক্ত কবিতে হয়ঃ এবং সেই এক-একটি ভাগেরই নাম প্র মন্থ। 
চিত্রে উত্তরারণিকে এইরূপ বিভক্তাবস্থায় দেখ! যাইতেছে না; ইহাতে কেবল 
পরিমাণান্ুসারে চিহ্ন কাটা! আছে । একটি প্রমন্থ শেষ হইয়া গেলে এ চিন্ৃমত 
আবার একটি কাটিয়া! লইতে হয়। অধরারণির উপরে ইহারই দ্বার! অশ্সি 
মন্থন করা যায় বলিয়া ইহার নাম প্র মন্থ। 
অরণি শবের অর্থ নির্মস্থনকাষ্ঠ। অগ্নিমন্থনের সময় অ ধ র অর্থাৎ নীচে 
থাকে বলিয়া এ কাষ্টের নাম অ ধরার পি, এবং প্রমন্থরূপে উ তব র অর্থাৎ 
উপরে থাকে বলিয়! ইহার নাম উ তরারণি। 
চিত্রে আপাতত কেখা যাইতেছে যে, অধরারণির মধ্য স্থলে উপরে একখানি 
কাঠ উত্থিত আছে, এবং তাহাতে একখানি বঞ্জ, জড়িত রহিয়াছে ? কিন্তু বন্ততঃ 
সেখানে দুইথানি কাষ্ঠ সংঘোঁজিত রহিয়াছে; চিত্রে ইছা স্পটই বোধ হয়। 
অধরারণির ঠিক উপরে সংলগ্ন হইয়া যে কাষ্ঠথানি উখ্বিত আছে, উহার নাম 
প্রমস্থ। ইহা যে পূর্বোক্ত উত্তরারণিরই এক অংশ তাহ! পর্বের বল! হইয়াছে । 
বে কাষ্ঠখানিতে রজ্জ, বেষ্টিত আছে, তাহারই মুল দেশে এন প্রমস্থকে একটি 
লৌহবীলক ( পেরেক) ছারা দুঢ়ভাবে আঁটিয়া দেওয়! হয়; এই কীলকটি 
রজ্জ বেষ্টিত কাষ্ঠখানিতে লগ্ন করিয়াই রাখ! হয়। প্রমস্থ দৈর্ঘ্যে ৮ অঙ্গুলি, 
বিস্তারে ২ অঙ্গুলি, এবং উচ্চতাতেও ২ অঙ্গুলি হইয়! থাকে । 
যে কান্তখানিতে রজ্জ; জড়িত রহিয়াছে, তাহার নাম চাত্র। ইহা যে- 
প্িকোন সারবান্‌ কাষ্টের হইতে পারে । কেহ কেহ খদ্দির কাষ্ঠের করিবার বিধি 
দেন। ইহার নিয়ে লৌহকীলকযুক্ত চতুরস্্ গর্ভ থাকে, এবং তাহাতেই প্রমস্থ 
আবদ্ধ হয় ইহা বলা হইয়াছে । চাত্রের নিয় ও উপরিভাগ লোহার পাত দরিয়া 
মোড়! হয়) ইহার উদ্দেশ্য এই যে, এইরূপ করিলে নিয়ত ঘর্ষণপ্রা্ হুইয়! 
সত্বরে তাহা নষ্ট হইয়া যায় না। ইহার উপরিভাগ এরূপ ভাবে একটু সরু 
করিয়া দিতে হয়, যাহাতে কোনে ছিদ্রের মধ্যে তাহাকে প্রবিষ্ট করাইতে পার! 
যায় । 
এই চাত্রের উপরিভাগে যে কান্খানিকে মধ্যভাগে স্থাপন করিয়। 
বাঁলকটি তাহার ছুই প্রান্ত ছুই হন্তে ধরিয়৷ রহিয়াছে, তাহার নাম 


অগ্নিমন্থন যন্ত্র ২২৩ 


ও বি লী।* ইহাও খদ্দির বা অপর কোন সারবান্‌ কাষ্ঠের হয়। ইহা দৈর্থ্যে ১২ 
অঙ্ুলি। ইহাঁর নিম্দিকে লোহার পাঁত, এবং মধ্যস্থলে চাত্রের অগ্রভাগ প্রবিষ্ট 
করাইবার জন্য গর্ভ থাকে। 

চিত্রে যে রজ্জ,খানি দেখা যাইতেছে, তাহারই নাম নেত্র। উহা শণ 
ও গোপুচ্ছের 'শামে অতিমত্থণভাবে নির্মিত হইয়। থাকে । ইহ দৈর্ঘ্যে 
যজমাঁনের হস্তে 'রিমাঁণে ৩০ হাত (১ ব্যাম ) হওয়া আবম্তক | 

অগ্রিমহুন 'করূপ ভাবে করিতে হয়, তাহা চিত্রেই দেখ! যাইতেছে | যজ- 
মান পশ্চিমমুখে ওবিলী ধারণ করিয়। থাকেন, আর অধ্বযুর্-নামক খত্বিক্‌ 
পূর্বমুখে উপবেশন করিরা ও নেত্র ধারণ করিয়া! দধিমস্থনের নায় চাত্রকে 
ঘুর্ণিত কগ্েন। যজমানপত্বী অথব! অন্য কোন দৃঢ়কায় ব্রাহ্মণও মস্কন করিতে 
পারেন। কিছুক্ষণ মন্থন করিলেই অধরারণি ও প্রমন্তের সংযোগস্থলে ধুম 
উঠিতে থাকে, এবং তাগর পর অনতিবিলদ্বেই সেই স্থানে অশ্বিম্ফ,লিঙ্গ দৃষ্টি- 
গোচর হয়। তখন সেই অগ্রিষ্ষংলিঙ্গকে শুফ গোময়চুর্ণ অথবা তৃষের উপর 
ধারণ করিলেট ক্রমশ তাহা প্রদীপ্ত হইয়া উঠে, এবং ৩্দনস্তর যথাবধি সেই 
অগ্নিকে স্থাপন করা হইয়। থাকে । মন্থন কৃষ্ণীজিনের উপর করিতে হয়, 
চিত্রে ইহাও দেখা যাইতেছে । 





অগ্নিমস্থনযস্ত্রের হপ্তমুখ প্রভৃতি অবয়ব কল্পনা করিয়া পরবন্ত' যাঁজ্রিকের] : এলাহঙ্গল লুচন] 
করিয়। থাকেন। পঠকগণের অবগতির জন্য নিম্নে তাহা সমগ্রই উদ্ধত হইতেছে 2 
“অখখো বঃ শমীগর্ভঃ প্রশস্তেবাঁসমুস্তবঃ | 
তম্ত যা প্রাসুখী শাখা যোদীচী যোথিগাপি বা॥১ 
অরণিস্তত্সয়ী প্রোক্ত। তন্ময়ী চোত্তরারণিঃ 
সারবদ্দাপবং চাত্রযোবিলা চ প্রশস্ততে ৪২৪ 
ংসক্তমুলো যঃ শস্য! শনীগর্ঃ স উচ্যতে । 
তঙ্গাতে ত্বশমীগর্ভাদ|হরেদবিলম্ঘিতঃ ॥৩। 
চতুবিংশতিরকুষ্ঠা দৈর্ঘাং ফড়পি পার্থবং । 
চত্বার উচ্ছয়ো মানমরণ্যোঃ পরিকীর্তিতম্‌ 8৪8 


* খুব সম্ভব প্রাকৃতনিয়মানুসারে ইহা! অ ব বি লী শব হইতে হইয়াছে ; বম্নিয়, বিল 
স্গর্ভ। 


২২৪ শতপথ ক্রাঙ্গণ 


অষ্টাুলঃ প্রস্থ: হযাচ, চাত্রং হাদ্‌ দ্বাদশ কুলম্‌ | 
ওবিলী দ্বাদশৈব ত্তাদেতন্মস্থনযস্ত্র কম্‌ ॥৫॥ 
অনুষ্ঠাঙুলিমানং তু বন্্ বত্রোপা দিশ্বাতে । 

তত্র তত্র বৃহৎপর্ববগ্রস্থিভিমি নুয়াৎ সদা 4৬1 
গোবালৈঃ শণনম্মিশৈস্তিবুদ্বুতমনংগুকমূ । 
ব্যামপ্রমাণং নেত্রং ভ্যাৎ প্রমথ্যস্তেন পাবকঃ 8৭8 


ুর্ধাক্ষিকর্ণবক্তাণি কন্ধরা চ।পি পঞ্চমী । 
অঙ্গুষ্ঠমাত্রাণ্যে তানি দ্বাঙ্গুলং বক্ষ উচ্যতে ॥৮। 
অস্ুষ্ঠবাত্রং হদয়ং ত্রানুষ্ঠমুদগং স্মৃতম্‌। 
একা নুষ্ঠ কটিজ্ঞেয়া দ্বৌ বস্তিদো তু গুহাকম্‌ ।৯ 
উর জঙ্বে চ পাঁদৌ চ চতুস্ত্রোকং ষথাক্রষমূ । 
অরণাবযব! হোতে যাঁজ্জিকৈঃ পরিকলিতাঃ ॥১০। 
যত্তদ্‌ গুহামিতি প্রোক্তং দেবযোনিস্ত সে।চ্যতে। 
তন্যাং যে! প্রায়তে বহিচ্চ স কল্যাপকৃহুচ্যতে ॥১১৪ 
অন্যত্র মধ্যতে ষৎ তু তদ্‌ রোগভয়মাপয়াৎ। 
প্রথনে মস্থনে হোষ নিয়মো.নোত্তরেধু চ 8১২। 
উত্তরারণিনিষ্পন্নঃ প্রমস্থঃ স্বর তবে । 
যোনিসম্করদোষেণ ঘুজাতে হান্যমন্থকৃৎ 6১৩৫ 
আর্দ্র! সশুবির1 চৈব ঘূরণাঙ্গী ক্ষ,টিতা তথা । 
ন হিতা যজমানানামরণির্নোত্তরারণিঃ ৪” 
কর্প্রদীপ (-কাত্যায়নসংহিতা! ) ১* * 


“আশ্বখীং তু শমীগর্ভামরণিং কুববাঁত সোত্তরামূ। 
উরোদীর্থ।ং রস্ধি্ীর্ঘাং চতুবিংশশুলাং তথ ॥ 
চতুরঙ্গুলোচ্ছি।তাং কুরধ্যাৎ পৃথুত্বেন ফড়নুল!ম্‌। 
অষ্টান্ুলঃ প্রমন্থ: স্যাচ, চাত্রং স্যাদ্‌ দ্বাদশাঙ্গুলম্‌ । 
ওবিলী দ্বাদশৈব হ্য(দেতন্মস্থনবস্্রকম্‌ ॥ 

মুলা দষ্টা্ুলমুৎহজ্য ত্রীণি ব্রীণি চ পাশ্বয়োঃ। 
দেবযোনিঃ স বিজ্ঞেযস্তত্র মখো! হতাশনঃ ॥ 


অগ্নিসস্থন যন্ত্ ২২৫ 


হুলাদ্টানুলং ত্যক্ত1 অগ্রাৎ তু ঘাদশানুলম্‌ | 
দেবষেনিঃ স বিজ্ঞেয়ণ্তত্র মথ্যো হতাশনঃ ॥” 
গোভিলগৃহ।সংগ্রহ, ১,৭৮৮২ক | 


“গরিধ।য়াহতং বাসঃ প্রাবৃত্য চ যথাবিধি | 

বিভৃয়াৎ প্রাঘুখে। বন্য তা বক্ষামাণয়া ॥ 

চাত্রবুধে প্রসন্থাগ্রং গং কৃত বিচক্ষণ | . 

কতো তরাগ্রামরণিং তথ ধুপরি ম্যসেৎ ॥ 

চাত্রে/দ্বকীলঙা গরন্তামোবিশীমুদগ গ্রগ।ম্‌ | 

বিষ্টভা ধারয়েদ যন্ুং নিষ্ষম্পং প্রত; শুচিঃ ॥ 

ভ্ররুধেষ্টাথ নেত্রেণ চাত্রং পত্যাহতংশ্তক| | 

পূব মন্থ্দরণান্ডে প্রাচাগ্েঃ স্তাদ্‌ যথা টতিঃ 1” 

ক্র প্রদীপ ১১৮১৪ ॥ 

দষ্টবা_কা, শৌ. ৪.৭) পদ্ধতি ; গা. গৃ. হু" ১, ২। ছরিহরভ।যা-পদ্ধ উ | 


প্রপাঠক 
প্রথম 
দ্বিতীয় 
তৃতীয় 
চতুর্থ 
পঞ্চম 


প্রপাঠকসৃচী 


পৃষ্ঠা 


৪২ 
৭৭ 
১২৩ 
১৭৬ 


অধ্যায়সুচী 


চি 


৩০ 
৫৭ 
১০১ 
১৩৫ 
১৭৯ 


সঙ্থা। 


০ এ পি ০০ ও 


১০ 
১১ 
১২ 
১৩ 
১৪ 
১৫ 
১৬ 
১৭ 
১৮ 
১৯ 
২০ 
১ 
ছহ 
৩ 


৪ 


নাম 
সম্ভারব্রা্মণ 
নক্ষত্রব্রাহ্মণ 
খতুব্রাহ্মণ 
অগ্ন্যাধানব্রাহ্মণ 
পরমানেষ্টিব্রাঙ্মণ 
দক্ষিণাব্রাঙ্গণ 
পুনরাধেয় ব্রাহ্মণ 
সষ্ব্রাহ্মণ 
অগ্নিহোব্রধর্মব্রাক্ষণ 
অগ্িহোত্রব্রাহ্মণ 
উপস্থানব্রাহ্মণ 
ক্ষুল্লকোপস্থানব্রাঙ্ষণ 
পিগওপিতৃযজ্ঞব্রাঙ্গণ 
আগ্রয়ণব্রাহ্মণ 
দাক্ষায়ণব্রাঙ্গণ 
বৈশবদেবব্রাহ্মণ 
বরুণপ্রঘাসব্রা হ্ধণ 
সাকমেধত্রাহ্মণ 
মহাহবিব্রণন্ষণ 
পিতৃষজ্ঞব্রাক্গণ 
্্স্বকহুবিব্র্ণান্গণ 
শুনাসীর্ধব্রা্ষণ 
চাতুর্মান্তফলত্রাহ্গণ 


ব্রাহ্মণসূচী 


গ্রগাঠক-ব্রাঙ্গণ 


১ 


2১ 


১ 
ন্‌ 


৩ 


2 2৬ ০ 


৮ 


রি ০০ ডে নে ৬৮ 90 (6 নত ৮ 


অধা।য়-ব্রাঙ্মণ 


৯ 
55 
৯১ 


55 


১ 
্‌ 


৩ 


০০ ও 2 4৬ ০০ 0 4 ৬৪ 


০০ 5 4 


পৃষ্ঠ 
১ 


১৬ 
১৮ 
৩০ 
৩৭ 
৪২ 
৫১ 
৫৭ 
৭৬ 
৭৭ 
৮৪ 
১০১ 
১০৬ 
১১৭ 
১২৩ 
১৩৫ 
১৪৪ 
১৬৭ 
১৭৬ 
১৭৯ 
২০১১ 
২১০ 
২১৭ 


যাঁজ্রিককর্্মাদিসুচীক্চ 


মা প্র- ব্রা ক, নাম প্র, ব্রা. ক. 
অগ্নিনিধান ... ৩.৪. ১৪ অধবরযাকর্শ ১*৮::৪.,৩.,৩২ 
অগ্নিনিষমস্থন .৮৮ ৫.৩, ১৯ অধববুপ্রৈষ .১১ ৫,২,২৪ 
অগ্সিমস্থনা ... ১.৪,৮ অধ্বর্ধশাগ্রীধসংবাদ...৪ , ৩. 8৪ 
৪.২. ১৯ ৫. ২, ৪৭ 
1 দিত পু 
৫. ১.২ বিল ও পে 
চি] 59 রি 
৫ টি 
অনুদ্দিতানতি ... ৩,১,৯ 
অগ্নিসমাধান .. ৫.৩, ১১ ঃ এ 
অন্ুর্দিতহে ৪8415 
অগ্নিসমারোহণ ,.. ৪. ৩. ৪৮ রি 
৩ এ ৪১ টিক ১২ 
অগ্নিসমিম্ধন *গ ৮ *৬, ১৬ ৃ অন্ুযাজপ্রৈষ ৫ 9,৩. ৪১ 
অগ্নিসম্মার্জন 18১৩ ৩০ অনুষাজষাগ ২.১, ১৭ 
5 ৭ 8১ ৩ * ১১৩ 
অগ্রিহরণ **:১০৪ ১১৮ 6 * ২ * ২০ 
অগ্নিহোত্রহোম **. ৪.৪. ১৬ দি 
৫*১,২ 
৫.৩. ১৯ ূ 
নীট  অন্তরাগমনা ৮৩০১১ ১৩ 
অগ্রীৎ "৫ ,২,৯৭ 
গ্য় অন্বাহারধ্যপচন ... ২,৪,৪ 
,১5১,৬,১৫ 
অগ্নাভিপ্রাণন :... ১.৬. ১৫ ০: তি 
অগ্নাধান 5 88875 অৰ -উপম্পর্শন ৫.৩, ১৮ 
অগ্রদ্দীপন ১১৬১ ১৬ অভ্যুক্ষণ ১১০১০১১৩ 
অগ্র/াপস্থান *** ২.৪, ৪ অবনেজন ১১৩০৪, ১৬ 
৩. রি $$ চর ৩ 
%% ৭ ৫, ২, ৩৪ 
অজোপবন্ধন ."' ১,৪,৩ ১ ১১ ৪) 





* অনুবাদে অধিকাংশ স্থলেই এই সকল শবের বঙ্গানুবাদ দেওয়] হইয়।ছে। 


৪ শতপথ ব্রাহ্মণ 


রঃ সিধহি য় প্র ব্রা, ক, 
অবভূথগমন ৪ . ২ , ৪৬ আশ্রাবণ ২.১. ১৮ 
(অশ্বপদে ) আধান ১৪ * ২৪ ৪, ৩. ৩০১*** 
(অশ্ব-) হরণ ১.৪, ১৯ হ্যা 
অশ্বা ক্রমণ ১.৪. ২৩ বিরত 
অন্তমিতহোম ""* ২৩২ আহবনীয়াধান :** ১.৪. ১৪ 

/ 2৮ ও ২.১.১৩ 

এ র্‌ আহবনীয়োদ্ধরণ ২.৩. ৭.৮ 
অস্তমিতানহুতি ৩. ১৯ আহ্বনীয়োপস্থান ৩.২ *৩২. 
আথুৎকরোপকরণ ৫*৩ * ১০ ভিড 
আগ্রয়ণোষ্ট ৩. ৫.১ ৫. ২, ৩৭-৩৮ 
( আজ্য-) অঞ্জন... 9 * ৪ * ১৯ ইড়াপ্রাশন ৪, ৪ . ১৬ 

258 ইড়াবদানা ***:৪,৪, ১০, ১৬ 
আজাত্রীহণ ৪৪0০২ ১১৩ ইড়োপহ্বান ৪, ৪ , ১০ ১৬ 
আজ্যপ্রতাঞ্জন :** ৪.৪ ১৪ ইঞ্মপ্রোক্ষণ ৫. ২:১৪ 
আঁজাপ্রত্যানয়না ৩.৪. ১০ ইল্সাভ্যাদান &,২.২১ 
আল্যতাগপ্রচরণ.'* ৪ . ০ * ৩৬ উত্তরপরিগ্রহ ৫. ২.১২ 
আজ্যশ্রপণ *** ৪.৪ *১১ উত্তরবেছ্াপকরণ ৪:৩৬ 
আজ্যাধিশ্রয়ণ '** ৪ ৪ * ১১ রর ৫, ১. ২-৩ 
আজ্যাভিঘারণ '** ৪.৩. ৩৭-৪০ উত্তরাঘারাধারণ'** ৪.৩ ৩০ 

১১, 8 , ৯১১ উত্তরাহুতি ২.৩,২৯ 
আজ্যাবদান ৪ , ৪ , ৭৯ )) ৪ ১৬-১৮ 
আজ্যাসাদন ৪, ৪ , ১১ উদ্বসান ৪,৩. ৪৮ 
আজ্যোথাসন ... ৪.৪ * ১১ ৫.৩. ১৯ 
আজ্যোপত্তরণ :.* ৪*৪.৯ উদ্দিতমস্থন ১,৪.৮ 

১৪ ১০ উদ্দিতাতি *** ২৩. ৩৬ 

১৪ উদ্দিতৌদ্ধরণ *** ১:৪৮ 


৫ , ২,২৭১. | উদ্ধরণ ১০:২১৯১১১ 


নাম 
উপসাদন 
উপস্থান 


উপম্পর্শন 
উপাংশুচরণ 


উল্ম,কনিধান 
উল্ম কসর্গ 
উল্মুকাদান 


উল্লিখন 


খষতাহ্বান 


ধন্্রমরতবদ্খগ্জপ 


ওদনাদান 
ওদনাবসাদন 
কপালোপধান *.. 
করস্তপাত্রকরণ '"* 

( করস্ভপাত্র-) হোম 
করীরাবপন 
কব্যবাহনযাগ 
কুমারীপরিগমন ** 
কুম্তীনিধান 
কুস্াপঘাত 


১৪৫ 


কেশশ্মশ্রবপন ."' 


্ষীরৌদনপাঁক 
গবাঁভিমর্শন 


যাঞ্িককর্শাদিস্থচী 


প্র. ব্রা 
২৩. 
১৯৪, 
৩.৩, 
১৪. 
২, ১, 
৫. 


৪.8. 


৪.৩. 
৪.৩. 
৪.৩, 
৪.৩. 
৫. খু * 


৫.৩. 


৪.৪. 
* ৯৬ 


0৫) ৩০ 
ও ৮০৪ 


6৩5 ০১ ৮ 
ন90 


ক, 


১৭ 
২৯ 
১ 
৭ 


১৬ 
৭:১৪) 


* ১৪-১৫ 


১৪ 


৪ 
১১ 
৩০, ৩১ 


১৩ 


৩, €৮ 


০ ১৪ 


«৭ 


১৬ 


নাম 


গবাভ্যয়ন 
গাহৃপত্যাধান ... 
গারহৃপত্যোপস্থান 


গোসন্দোহন 
গ্রন্থিবিঅ্রংসন 
চতুরুন্নয়ন 
চতুঃঅক্তিবেদিকরণ 


চতুদ্পথহোম **, 
চরুনির্বপণ 
চরুশ্রপণ 


চরুহোম ৮০৯ 


চর্দ্বাসন 


চর্বতিঘারণ 
চব্বাসাদন 
চাতুম্মাস্তোষ্ট 


চাতুপ্রাশ্তোদনপা্ক 


জাগরণ 
জুহবাসাদন 
ভূণোপলোপন .** 
তওুলাবপন 
ব্রস্বকষধাগ 
্র্ম্বকহবিঃ 
দক্ষিণবাহ্বনুবর্তন 


2০০ ৪৯০5 7 $ হি 


গ/ 


চি 


কি ক 45 


৪টি ৪৯ ৫ 


৮১৯ 
৬ ৩, ৪... 


02 


ব্রা, 
ই, ২৫১ ৩৪ 


527 02 75 


9০ ০০ 00 ০০ 9০ ৮৯ 


তে 5060 ৪৯ ০০ 575 ০০ 9০ 


ডে ও 


২৩১ 


ক. 


১০. 


* ৩৯ 


২৩২ শতপথ ব্রা্মণ 


নাম প্র. ব্রা ক, নাষ প্র, ব্রা, ক. 
দক্ষিণোরপাহনন ৫.৩. ১৫ পরিবৃতচরণ ৫. ২. ২০ 
দাক্ষায়ণ্যজ্্ঞা **.. ৪.১, ২ পলাশপর্ণহোম ... ৫.৩. 
দিগ্বাঘারণ ... ৪.১. ২৪ পাত্রীনির্ণেজন ... ৪. ৪.৬ 
দুষহুপলোপধান... ৫. ২.৯ (পিওদাতৃ-) জপ.** ৩১৪ ,-০/২৪ 
, ৫.৩. ৫ ৫. ২, ৪০ 

দ্যাবাপৃথিবাপুবোৌডাশ৪ , ২. ১৭ (পিগুদাতৃ-) নমস্কার ৩. ৪, ২৪ 
নিবান্তাদোহন ,.১৪, ৪, ১৬ ৫.২. ৪২ 

৫,২,৬ (পিগুদাতৃ-) পরাক্‌- 
নীবুদস্থণ ৩. ৪: ২৪ পর্যযাবর্তন ,.. ৩, ৪ ,২১ 

৫& . ২, ৪২ পিগুদান ২০৩০৪, ৭, ১৯ 
পঞ্চস্তিগ্ভক্ষণ ৪, ১, ২৫ ৫. ২ * ৩৪, ৩৬ 
পত্বীবাচন ৪.৩. ২১, ২৯ পিগওদানোদীচ্যাঙ্গ ৫,২৪১ 
পত্বীপযাজ »** 3.৩. ৪৫ পিগুপিতৃষজ্ ৩.৪, ৭ 
পথিহোম ৫.৩. ৭ পিগাবদ্বাণ ৩. ৪,২৪ 
পয়স্তা ১৯:৪8 ৯১৩,৯ পিতৃপ্রার্থন ৩.৪ ২৪ 
পয়ন্তা প্রচরণ ৪, ৩. ৩৬ পিতৃষজ্ঞ ৫. ২.১ 
পয়স্তাযাগ ৪ , ২ , ১৫ পিত্রাবাহনা ০৮৫,২২২ 
পয়ন্ত। বান ৪. ৩. ৩৭-৪০ পিশীলনির্ণেজন *** ৪. ৪ ৬ 
পয়োইধিশ্রয়ণ ... ২.৩. ১% পুক্রনীমগ্রহণ ৩.২, ৪১ 
পরিগ্রহপরিগ্রহণ ৫.২ *১২ পুনরাধেয়াধান ... ১,২১০ 
পরিধিপরিধান ... ৪.৪ , ৬ ২,১,৫ 

৫, ২, ১৬ (পুরোভাশ-)উদ্ধোদসন& . ৩ , ১৬ 
পরিধিসমর্জীন *.* ৪,৩.৪২ পূর্ণদর্ববকর্্মী ... ৪.৪. -৭ 

৫. ২. ৪৫ পূর্ণাহুতি ১*৮:১১৫,৩ 
পরিধুপনিধান ১৯৭8১8৪8১৫১ ১১ ২,.৩,২৯ 
পরিবর্তন ১,৫১৪, ১৪ পূর্ণাহুতিহোম তত ৮85 

প ৫১৫৬ পূর্বপরিগ্রহ ..* ধ্*২-.১২ 


নাম 

পৃষদাজ্যগ্রহণ 
পুষদাজ্যব্যানয়ন 
প্রত্যাশ্রাবণ 
প্রবৎ্স্ুদ্ধাগ্যমন 
প্রযাজযাগ 


প্রস্তরব্তরণ 
প্রস্তরসমুল্লোপন 


প্রস্তরানুপ্রহরণ :* 


প্রাচীনাবীতীভবন 
প্রাবৃতীভবন 


প্রাশিঞাবদান '*' 
প্রোক্ষণ্যাদীন .. 
প্রোক্ষণ্যাসাদ্দন'." 
ফলীকরণ 


বহিঃপ্রোক্ষণ 
রহিঃয্যরণ 
বছিরাসাদন 
বছিক্পনিনয়ন ... 
বছিষৎপিতৃগণহবিঃ 
মন্ত্র) জগ 


প্র, বা ক. 
৫,১.২ 
৪ * ৩ * ৪১ 
৫, ২, ২৩ 
৩০৩০৬ 
৪8,২১9 
১ ৩.৪১ 
৫. ১,২.,, 
৫ . ২. ১৬ 
৪.৩. ৪২ 
৫ , ২, ৪৫ 
৪.৩. ৪৩ 
এ , ২, 6৬ 
৩.৪. ১ 
৩,৪০৩ 
৫.২. ২৪ 
৪,২৪০ 
৫*২* ১৪ 
ও» ২ * ৯০ 
৩০৪, 
৫.২ *৮ 
& ২,১০৪ 
৫. ২. ১৬ 
৫. ২: ১০ 
৫, ২ ১৪ 
৫. ২.৫ 
১,৪,২৮ 
৩৭৪, ২২ 


যাজ্তিককম্মীদিচ্ছচী 


২৩৩ 

নাষ প্র, ব্রা. ক.' 
মহাহবিঃপ্রয়োগ ৫.১,১ 
মহাহবিরিষ্টি ৪, ৪, ২০ 
মারুঙপুরোডাশ ৪ * ২, ১২, ১৩ 
মারুতেষ্টি ১০৮৪ ,৪.২০ 
মাজ্জন ০০:৪8 ০৩১৪০ 

৬৪ *১০ 
মাহেজ্জচরু ৪৮7০8 858 
মৃতকাবপজন ... ৫.৩. ১৭ 
মুতকোপনহন ... €. ৩১১৭ 


(মুতাগ্রিহোত্রি-) অগ্ন্যভ্যাধান 


৩,১. ৫ 
মেক্ষণাত্যাধান ৩.৪, ১৩ 
মেষমেষীকরণ :** ৪. ৩. ১৫ 
মেষমেষীবিপরিহরণ ৪ . ৩ ৩৬ 
মেষমেষাবধান ... ৪,৩১৭ 
যক্জোপবীতীভবন ৩.৪ ,১ 

৫ * ২,১৮ 

»৩,৫ 
বৎসসমবার্জন **১ ৪.৪ , ১৬ 
বত্সাপাকরণ ৪, ৪ * ৪ 
বরুণপ্রঘাসেষ্টি ... ৪ .৩,১ 
বসিষ্যজ্ ৪,১,২ 
বাজিনহোম .** ৪-১০২২ 
বেদিপ্রোক্ষণ ৫. ২, ১৪ 
বেদ্যভিমশন ৪, ৪, ৬ 
বৈশ্বকন্মপুরোভাশ ৫*১,১০॥ 
( বৈশবদেব-) দক্ষিণা ৪ * ২ *২১ 


২৩৪ শতপথ ব্রাঙ্দণ 


নাম প্র, ব্রা. ক. নাম প্র, ব্রা ক, 
বৈশ্বদেবপয়ন্া। ... 6: ২. ১৬ হৃক্তবাঁকবচন *** ৪,৩৪২ 
বৈশদেবপর্ব ৪ ,২,৭ সঘ্ষজূর্থরণ *** ৫,২১২ 
ভ্রীহাবহনন *** ৩,৪.,৯ ক্রকসম্মার্জন ... ৪.৪ .৬ 
শকলোপনিধান ৪.৪. ৫১১১ | ক্রগাদান ৪, ৩, ৩০ 
শমীপলাশাবপন ৪. ৩. ১২ ৪:৪,৬ 
গুনাসীর্ধযদক্ষিণ। ৫:8৪ ,৯ ৫, ২:৪৫ 
গুনাসীর্ঘ্যপুরোডাশ ৫: ৪ * ৫ ক্রগাসাদন ৪, ৪ ,১১ 
গুনাসীর্যযাগ ... ৫. ৪.২,১১ | ক্রুগ্ব্যহন ৪,৩.,৪২ 
সরহনানুবি্রংসন ৫: ২:১৫ ক্রবসম্মার্জন ৪৯৪, 
সমিদভাাধান ... ১:.৪,৫ ক্রবাদান ৪, ৪ , 
সমিদাধান ... ৪,৩৪১ ক্রবাসাদন ৪, ৪ . ১১ 
সমিষ্টফ্ভুঃ ৪,২ *২৯ স্িষ্কদ্যাগ *** ৪.৩, ৩৯ 
৫&*১,২ হবিরবদান ৪ , ৩ * ৩৯ 
১১:৪,৩ হবিরাসাদন ৪ ,৩, ১৮ 
সমিষ্টফদ্র্হোম ' ৪ . ৩৩৬ ছুতশিষ্টপ্রাশন ৫.২, ৪৮ 
সম্ভরণ *৯:১০১০১ হুতশিষ্টাগ্িহোম ৫,২৪৮ 
সর্পরাজাপস্থান ১:৪*২৯ হুতশিষ্টাতাবহরণ &.২. ৪৮ 
সর্পিরাসেচন ১১ ৪.৪ ৬১... হোতৃপ্রবরণ ৪, ৩ , ৩০ 
সব্যোরূপাহনন ৫, ৩, ২২ ৫.২, ২৩ 
সাকমেধপর্বা **. ৪.৪ ১ হোক্রপবেশন *.** ৪.৪ * ১১ 
সাম্লাধযযাগ ** ৪ *১,১৫ ৫,২২৩ 


সামিধেস্টম্কুবচন ৫&*৩:২৯ 


আখ্যাঁয়িকাসূচী 

প্রথমে পৃষ্ঠ। এবং তাহার পর বধান্রমে কা প্রপাঠকঃ ব্রা্গণ ও কণিকার সখা! দেওয়া 
হইয়াছে । 

১। হিরণ্য বা হ্বর্ণের উৎপতি, ৫ ) ২.১.১.৫| 

২। ছালোক পৃথিবীকে (ক্ষারমৃত্তিকারূপ ) পণ্ডগলি প্রদ্ধান করিয়া 
ছিলেন, ৬) ২.১. ১.৬। 

৩। প্রজাপতির অপত্য দেবগণ ও অন্ুরগণ পরস্পর ম্পর্ছা করিলে 
দেবগণ পৃথিবী অধিকার করিয়াছিলেন, ৭) ২, ১, ১*৮-১০। 

৪। কৃত্তিক| ( নক্ষত্র) সপ্তর্ধিগণের পত্বী ছিলেন, ১০) ২, ১, ২, ৪। 

&। দেবগণ ইষু দ্বারা প্রজাঁপতিকে বিদ্ধ করিয়াছিলেন, ১১ 
২, ১. ২.৯ 

৬ | মধ্যম পাওব অজ্জুনের অজ্ঞু ন নামের মূল হুত্র। ১২২, ১২১১ 
(টাক1)। 

৭। প্রজাপতির অপত্য দেবগণ ও অস্থুরগণ পরস্পর স্পর্ঘা করিয়। 
ছালোকে আরোহণ করিবার ইচ্ছা! করিয়াছিলেন, ১৩-১৪ ) ২, ১, ২. ১৩-১৭; 

--+১৪পৃ. ২০ টাক । 

৮। অগ্গি আধান করিবার জন্য উদ্যত দেবগণকে অন্তরের বাধ। 
দিয়াছিল, তাহাদের র ক্ষঃ নামের কারণ, ২৪) ২. ১, ৪. &-৬| 

৯] দেবগণ ও অন্তুরগণ পরস্পর স্পর্ধা করে। অনস্তর দেবগণ 
অগ্নযাধেয দ্বারা অগ্নিকে অস্তরাত্মায় স্থাপন করিয়! এবং তাহা দ্বার! অমুত হইয়। 
অস্থুরগণকে অভিভরধ করেন, ৩৮৩৯ ) ২, ১, ৬, ৮১৪ | 

১০। দেবগণ গ্রীম্য ও আরগ্য সমস্ত রূপ অগ্নির নিকটে রাখিয়াছিলেন, 
এবং অগ্নি তৎসমুদ্ধয় একত্র সংগ্রহ করিয়৷ খতুসমূহের মধ্যে প্রবেশ করিয়! 
ছিলেন) ৪৩) ২. ২, ১,২০৪ । 

১১। সৃষ্টির পূর্বে এক প্রজাপতিই ছিলেন) কিরূপে প্রভূত হইব এই 
চিন্ত! করিয়! তিনি মুখ হইতে অগ্নিকে উৎপাদন করেন। সে সময় পৃথিবীতে 
ওযধি ব! বনস্পতি কিছুই ছিল না, অগ্নির আহাধ্য কিছুই ছিল না। অগ্নি 


২৩৬ . শতপথ ব্রাহ্মণ 


বদন বিবৃত করিয়! শ্রঞাপতিকেই ভক্ষণ করিতে উদ্যত হয়। অনস্তর 
প্রজাপতি ঘ্বত ব! পয়ঃ (ছুগপ্ধ) উত্পাদন করিয়! ও তাহ! দ্বার] আহুতি দিয়! 
, অগ্রিকে তৃপ্ত করেন, ৫১-৫৩ / ২২১ ২. ১৭। 

১২। বিকঙ্কত-বৃক্ষ, সমুদ্র, গাভী, ও গাঁভ'র ছুগ্ধের উদ্পপত্তি, ৫৪-৫৫) 
হও ২৪২৭৭ ৯০৯৫ । 

; ৯৫4 কাহার হোম অগ্রে হইবে এই লইয়! অগ্রি, বাযু ও হুর্যের পরস্পর 
বিষাদ ও মীমাংসার জন্য প্রজাপতির নিকট গমন, এবং প্রঞ্াপতিক তক 
 ভাহার মীমাংলা, ৫৫-৫৬ ; ২. ২. ২, ১৬-১৭। 

১৪। প্রজাপতি গ্রজাসমূহ ও অগ্িকে স্ষ্টি করিবার পর অগ্নি প্রজা- 
সমূহকে দঞ্জি করিতে উদ্যত হইলে প্রজাসমূহ তাহাকে পেষণ করিতে ইচ্ছা করে, 
অগ্নি ভীত হইয়া কোনে! লোকের নিকট প্রত্যুপকারের প্রতিজ্ঞা করিয়া 
আশ্রয় গ্রহণ করেন, ৭৮ ২.৩, ১*১-২। 

১৫) দেবগণ গ্রাম্য ও আরথ্া পণুসমূহ অগ্নির নিকটে ন্যাসরপে 
স্থাপন করিয়াছিলেন, অগ্ি তাহা গ্রহণ করিয়া তিরোভূত হন, পরে দেবগণ 
উপস্থান করিলে তিনি তাহা ফিরাইয়! দেন, ৮৪-৮৫ 7 ২. ৩. ২. ১-২ 

১৬। . পুর্বে দেবগণ ও মনুষাগণ একত্র ছিলেন, বিস্ত মনুষ্যগণ 
দেবগণের নিকট বার-বার অভিল্লধষিত বস্ত প্রার্থনা করায় তাহারা ইহাদের 
নিকট হইতে তিরোভূত হইয়। গিয়াছেন। ৮৫) ২ ৩. ২, ৪ | 

১৭। সুমস্ত.জীরই জীবিকার জন্য প্রজাপতির নিকটে উপস্থিত হইলে 
তিনি. তাহার ব্যবস্থা করিয়া দেন, প্রজাপতি অস্থরগণকে তমঃ ও মায়! 
.দিয়াছিলেন, (বৃহস্পতিকর্তৃক নান্তিকবাদ্দের উদ্ভাবন-প্রবাদের সুচন1 ), 
১০৬-১০৭ ) ২, ৩, ৪+ ১-৫। 

১৮। দেব ও অন্ুরগণের পরস্পর স্পর্ধা, অস্থুরেরা ওষধিসমূহ নষ্ট করায় 
ও তাহাতে বিষলেপন করায় জীবসমূছের পরাভব, দেবগণ তাহা শ্রবণ করিয়! 
যজ্জের ত্বারা এ উপদ্রব নিবারণ করেন, ১১৮-১১৯ 3 ২, ৩, ৫, ২-৫। 

১৯। দক্ষ শ্রজাপতির যক্ত, ১২৪ 7 ২-৪, ১. ১-২। 

ই ২০। প্রথমে প্রজাপতি একক ছিলেন, তাহার পর প্রজান্ষ্টি করিলেন, 
সৃষ্ট প্রজাসমূহ মুত হইয়া! বিহ্দ ভুইয়া উৎপন্ন হইল; তিনি দ্বিতীয় 


আঁধ্যায়িকানুচী ২৩৫ 


ও তৃতীয় বারও প্রন সথষ্টি করিলেম, কিন্তু পূর্ষেয় ন্যায় মৃত হইয়া যথাক্রমে 
ক্ষত সরীস্থপ ও সর্প হইয়। জম্ম গ্রহণ করে? গ্রজাপতির কারণ অনুসন্ধান 
করিয়। ছ্বশরীরে স্তনদবয়ের উৎপাদন, ১৩৬-১৩৭) ২, ৪. ২, ১-৩। 

২১। প্রজাপতির ৃষ্ট প্রজাসমূহ বরুণের ধব ভক্ষণ করিলে বরুণ 
তাহাদিগকে গ্রহণ করায় তাহারা অত্যন্ত ক্লান্ত ও খিন্ন হইয়। পড়ে, এবং 
প্রজাপতি তাহাদিগকে বরুণপাঁশ হইতে মুক্ত করেন, ১৪৫-১৪৬ ) ২. ৪. ৩ ১.৩ 

২২। খর্জর-বৃক্ষের উৎপত্ি-বিবরণ, ১৫১, টাকা । 

২১। দেবগণ বৃত্রকে বধ করিয়াছিলেন। ১৭৭) ১৮১) ২০১1 
২, ৫.১, ১7 ২, ৫,২,১)২)৫,৩,১। 


